এসো ছারফ শিখি 
মাওলানা আবু তাহের মেসবাহ 

শিক্ষক, আরবী ভাযা ও সাহিত্য 

মাদরাসাতুল মাদীনাহ আশ্রাফাবাদ 


চকবাজার, ঢাকা - ১২১১ 


চকবাজার, ঢাকা- ১২১১ 
ফোনঃ ৭৩১৫৮৫০ 


প্রথম প্রকাশ- 
রজব, ১৪২০ হিজরী 
অক্টবর, ১৯৯৯ ইংরেজী * 


মুদ্রণে- মোহাম্মদী প্রিন্টিং প্রেস 


৪৯, হরনাথ ঘোষ রোড, ঢাকা- ১২১১ 


কম্পিউটার কম্পোজঃ 
ہین امت جح وی‎ কম্পিভটাব 
মাদরাসাতুল মাদীনাহ্‌ আশ্রাফাবাদ, লালবাগ, ঢাকা-১৩১০ ফোন ঃ 


হাদিয়া ৪-১০০:টাকা মাত্র 


| ৬০, টরুবাজার, ঢাকা-১২১১ ||বিশাল বুক কমপ্রেকস, বাংলাবাজার, ঢাকা, 
۱ ফোন ۶ ৭৩১৫৮৫০ || মোবাইল: ০১৭১৫১২৬২৩৬ 


YS) 


اتشرف باهداء هذا العمل 
التواضع 

إلى من أخذ بیدی إلى مائدة 
الادب العربي و اداقني حلاو نه 

إل فن رة ات را اياف 


خدمة لغة القران و السنة 


ما حییت 
إلى أستاذي ا جلیل سلطان ذوق 
الندوي - حفظه الله + 
تلميذكم 


الذي لا ينساكم و يرجو أن لا تنسوه 


[তিন] 


মাদানী নেছাবের অন্যান্য কিতাব 


(১)‏ الطریق إلى العربية في ثلاثة آجزاء 
(۲ ) الطريق إلى النحو 

)1( الطريق এ!‏ البلاغة 

٤(‏ ) 50291 النتخبة 


(০)‏ التمرين الكتابي على الطريق إلى العربية 


)١(‏ حياة الرسول صلی الله عليه وسلم 
(؟ ) الباحث عن الحق 
(۲ ) فوق الصليب 


 (‏ ) أحد .. احد 


দু’টি কথা 

আরবী ভাষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে কোরআন ও 
সুন্নাহর ভাষা রূপে নির্বাচিত হয়েছে, সেহেতু আরবী ভাষার সাধারণ জ্ঞান অর্জম 
করা প্রত্যেক মুসলমানের ঈমানী چ5‎ ۱ কেননা আমার আল্লাহ আমার 
দুনিয়া-আখেরাতের শান্তি ও মুক্তির জন্য কী নাযিল করেছেন এবং আমার নাবী 
আমার জীবন সমস্যার সমাধানের জন্য কী রেখে গেছেন তা তরজমার মাধ্যম 
ছাড়া সরাসরি সে ভাষায় বোঝার চেষ্টা করাই তো হবে আমার আল্লাহ-প্রেম ও 
নাবী-প্রেমের স্বতঃস্ফূর্ত দাবী! 

তবে কোরআন, সুন্নাহ ও শরীয়তের সুবিজ্ঞ ও সুযোগ্য আলিম হওয়ার জন্য 
আরবী ভাষায় পূর্ণ ব্যুৎপত্তি অর্জন করা অপরিহার্য । ভাষার সাধারণ জ্ঞান এক্ষেত্রে 
গ্রহণযোগ্য নয় | কেননা সাধারণ ভাষাজ্ঞানের উপর নির্ভর করে কোরআন, সুন্নাহ 
ও শরীয়তের গভীরে প্রবেশ করা আর দু'দিনের 'সন্তরণ বিদ্যার’ উপর সাহস 
করে FT দরিয়ায় ঝাপ দেয়া একই পরিণতি ডেকে আনবে, তাতে কোন 
সন্দেহ নেই। তাই যারা দ্বীন ও শরীয়তের আলিম হবে এবং কোরআন-সুন্নাহ ও 
সাধারণ জ্ঞান অর্জনের পর ভাষার শান্ত্রীয় ও তত্ত্বগত জ্ঞান অর্জন করা অপরিহার্য 
কর্তব্য । ১ 

একারণেই দেখা যায়, বিজয়াভিযানের মাধ্যমে ইসলাম যখন জাযীরাতুল 
আরবের সীমানা অতিক্রম করলো তখন থেকেই ওলামায়ে উম্মত আরবী ভাষার 


১. এখন তো মনে হয় সাধারণ আরবী ভাযাজ্ঞানের ও প্রয়োজন নেই | কেননা এখনকার 
পাড়ি দেয়ার RTS রাখেন। 


55 


[ পাচ! 


পূর্ণ শাস্ত্রীয় জ্ঞান অর্জনের নিরবচ্ছিন্ন সাধনায় আত্মনিয়োগ করেছেন ۱ এমনকি এ 
ময়দানে পুরো জিন্দেগী ওয়াকফ করে দিয়েছেন। তাদের এই জীবনব্যাপী 
সাধনারই ফল স্বরূপ অভিধান, ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রের এক সুবিশাল 
গ্রন্থ-সম্তার গড়ে উঠেছে, যা বিশ্বের যে কোন জাতির হৃদয়ে সশ্রদ্ধ বিস্ময় উদ্রেক 
করার জন্য যথেষ্ট | 


আরবী ভাষা-সং্রিষ্ট প্রতিটি শান্ত্রের উপর প্রয়োজনীয় পাঠ্যপুস্তক রচনার 
গুরু দায়িত্বও ওলামায়ে কেরাম শুরু থেকে আঞ্জাম দিয়ে এসেছেন ۱ এ ক্ষেত্রে 
আলিমগণ সবসময় যুগ-চাহিদা ও সমাজ-মানস সম্পর্কে পূর্ণ সচেতনতার 
পরিচয় দিয়েছেন এবং সে আলোকে পূর্ববর্তী কিতাবের পরিবর্তে নতুন কিতাব 
তৈরী করেছেন৷ বলাবাহুল্য যে, পূর্বসূরীদের রচনাসন্তারের উপস্থিতি সত্তেও যুগ, 
সমাজ ও পরিবেশের পরিবর্তিত দাবী ও চাহিদার প্রেক্ষিতে 0+0 
হলো উত্তরসূরী আকাবিরগণের অনুসৃত নীতি ۱ 

পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে আমাদের আকাবিরগণ আরেকটি 0 
. মূলনীতি অনুসরণ করেছেন। তা এই যে, যে কোন শাস্ত্রের সাথে প্রথম পরিচয় 
শিক্ষার্থীর মাতৃভাষায় হওয়া উচিৎ, যাতে একজন শিক্ষার্থীকে বিষয় ও ভাষার 
বোঝা একত্রে বহন করতে না হয়। অভিজ্ঞতাও এটাই বলে যে. মাতৃভাষায় 
কোন শাস্ত্রের মূল বিষয় আত্মস্থ করার পর অন্য ভাষায় বিশদ ও সম্প্রসারিত 
অধ্যয়ন সহজ হয়ে থাকে ۱ (অবশ্য এ জন্য সর্বাগ্রে মাতৃভাষার ‘পর্যাপ্ত জ্ঞান 
দরকার |) 

এ দৃষ্টিকোণ থেকেই দেখা যায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সুবাদে ফারসী ভাষা 
যত দিন ভারতীয় মুসলমানদের সমাজে প্রায় মাতৃভাষার মত অন্তরঙ্গ ও 
শাস্ত্রের প্রাথমিক শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করেছেন | আবার যখন যুগের 
হাওয়া বদল হলো এবং মুসলিম সমাজ থেকে রাজভাষা ফারসীর প্রভাব প্রায় 
মুছে গেলো তখন কোন অজুহাতেই ফারসীর প্রতি বিন্দুমাত্র পক্ষপাতিত্ব না করে 
উর্দু ভাষাকেই তারা অগ্রাধিকার প্রদান করেছেন | 

ছারফ শাস্ত্রের কথাই ধরুন, হিন্দুস্তানী ওলামায়ে কেরাম ফারসীর যুগে 1১ 


[ছয়] 


এর মত মৌলিক‏ علم الصيفة 8 منشعب. ينج ES‏ فصول أكبري. جنگ صرف 
ও‏ كتاب الصرف কিতাব যেমন রচনা করেছেন তেমনি পরবর্তী যুগে উর্দু ভাষায়‏ 
এর মত মৌলিক কিতাব রচনা করেছেন এবং দরসে নিযামীর‏ علم الصرن 

শিক্ষাঙ্গনে তা অত্যন্ত সমাদূতও হয়েছে ۱ 


তাছাড়া কেউ কেউ ফারসী কিতাবগুলোরই হুবহু উর্দু তরজমা পেশ 
করেছেন। অবশ্য যুক্তিসঙ্গত কারণেই সেগুলো তেমন গ্রহণযোগ্যতা লাভ 
করেনি। 


দুঃখের বিষয় যে, আমাদের দেশে বাংলাভাষী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা 
হিন্দৃস্তানী ওলামায়ে কেরামের দৃষ্টান্ত অনুসরণ করতে পারিনি ۱ ফলে সমাজ ও 
পরিবেশ উপযোগী কোন পাঠ্যপুস্তক যেমন রচিত হয়নি তেমনি প্রাথমিক 
শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষা বংলাও প্রতিষ্ঠা লাভ করেনি। যুগ যুগ ধরে 
ফারসী এবং উর্দূ ভাষাতেই চলে আসছে আমদের যাবতীয় পঠন-পাঠন। 
একারণে শিক্ষার মানগত ক্ষেত্রে ‘পশ্চিমের’ তুলনায় ‘পূর্ব সব সময় পিছিয়ে 
আছে। এমনকি বর্তমান মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ 
মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নাদাবী (মুঃ যিঃ আঃ) এ বিষয়ে বারবার 
আমদের উপদেশ দিয়েছেন, তবু আমরা সচেতন হইনি | 


অতিসম্প্রতি অবশ্য বাংলাকে প্রাথমিক শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করার 
একটা ধীর মানসিক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সে হিসাবে আশা করা 
গিয়েছিলো যে, এ দেশের সুবিজ্ঞ আলিম সমাজ অন্তত এ পর্যায়ে 
স্থান-কাল-পাত্রের চাহিদা অনুযায়ী বাংলাভাষায় মৌলিক ও গবেষণামূলক 
পাঠ্যপুস্তক রচনায় এগিয়ে আসবেন। সে যোগ্যতাও ছিলো তাদের | কিন্তু তা 
হয়নি। কেননা যে কোন মৌলিক গবেষণার জন্য যোগ্যতার পাশাপাশি উদ্যম 
ও আত্মনিমগ্রতারও সমান প্রয়োজন ۱ আর পশ্চিমের তুলনায় পূবের ইলমী 
দুনিয়ায় যে এ জিনিসটার বেশ ঘাটতি রয়েছে তা লজ্জার বিষয় হলেও স্বীকার 
করে নেয়াই ভালো | 


একারণেই দেখা গেলো যে, অন্যান্য ক্ষেত্রের মত এ ক্ষেত্রেও মৌলিক 
গবেষণা ও রচনার দায় ও কষ্ট এড়িয়ে তরজমার আশ্রয়গ্রহণকেই নিরাপদ ও 


] সাত | 


সহজ মনে করা হয়েছে। তদুপরি তরজমাও হয়েছে এমন যে, দুবোঁধ্যিতায় 
মূলকেও হার মানায় ۱ অবশ্য এ ক্ষেত্রে দু'একটি নিজস্ব রচনা যে আসেনি তা 
নয়, কিন্তু সেগুলোও পাঠ্যপুস্তকের উপযোগিতা লাভ করতে পারেনি | 


আমাদের এতিহ্যবাহী দরসে নিযামীর যুগোপযোগী সংশোধন ও সংস্কারের 
যে মহৎ প্রচেষ্টা ও উদ্যোগ النهج الدني‎ ) মাদানী নেছাব ( নামে 5 
মাদীনাহ গ্রহণ করেছে তার জন্য ইতিমধ্যে আদব, নাহ্‌ব ও অলঙ্কার ۹ 
উপর মাতৃভাষায় তিনটি মৌলিক পাঠ্য গ্রন্থ রচিত হয়েছে এবং আল্লাহর রহমতে 
বেশ উপকারী প্রমাণিত হয়েছে। ছারফ শাস্ত্রের ক্ষেত্রেও অনুরূপ একটি প্রাথমিক 
ও সমৃদ্ধ পাঠ্য গ্রন্থ প্রণয়নের সুতীব্র প্রয়োজন অনুভূত হয়ে আসছিলো । কিন্তু 
বিভিন্ন প্রতিকূলতার কারণে সময়মত তা হয়ে উঠেনি। ফলে মাদানী নেছাবে 
ছারফ শাস্ত্রের পঠন-পাঠনের ক্ষেত্রে এতদিন একটা শূন্যতা বিরাজ করছিলো | 
আর বিদ্যমান ছারফী কিতাবগুলো দ্বারা মাদানী নেছাবের ‘প্রয়োজন’ পুরা করাও 
সম্ভব ছিলো TT | 

তাই আজ থেকে চার পাচ বছর পূর্বে আমি الطریق إلى الصرف‎ ) এসো 
ছারফ শিখি ) নামে ছারফ শাস্ত্রের প্রাথমিক পর্যায়ের একটি 'আদর্শগ্রন্থ' 
প্রণয়নের কাজে হাত দিয়েছিলাম শুধু আল্লাহর রহমত, মদদ ও তাওফীকের 
উপর ভরসা করে। এ মহাগুরু দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্য উদ্যমের অভাব 
ছিলো কি না বলতে পারি না, তবে যোগ্যতার যে অভাব ছিলো সে সম্পর্কে পূর্ণ 
সচেতন ছিলাম ۱ কিন্তু আমরা যে মহান জাসাতেযায়ে কেরামের ছোহবত লাভ 
করেছি তাদের শিক্ষা ছিলো এই যে, মানুষ যখন কোন কাজ ‘করে’ তখন সে 
নাকাম হয়, আর যখন কাজ ‘করানো’ হয় তখন কামিয়াব হয় ۱ 

পরম সৌভাগ্য এই যে, আমার শাফীক আসাতেঘায়ে কেরাম তখনো দু'আ 
করেছেন, এখনো দু'আ করছেন - যেন আল্লাহ তাদের এই অধম ছাত্রকে দিয়ে 
তার পসন্দ মত কাজ করিয়ে নেন। আর আম্মা-আব্বার সকাল-সন্ধ্যা ও 
দিন-রাতের হৃদয় নিংড়ানো ও অশ্রুসিক্ত দু'আ তো প্রতি মুহূর্ত আমাকে ঘিরে 
রেখেছে! 

একারণে কোন কাজ শুরু করার সময় যোগ্যতার অভাববোধ কখনো 


] আট | 


আমাকে হতোদ্যম করতে পারেনি ۱ বরং এ বিশ্বাস সর্বদা মনোবল যুগিয়েছে যে, 
আল্লাহর রহমত তো بهانه می جویدء بها نمی جوید‎ (সুযোগ খোজে, সু-যোগ্য 
খোজে না) ۱ 

আল্লাহ পাকের শায়ানে শান শোকর যে, অধম বান্দার বিশ্বাসের লাজ তিনি 
রেখেছেন এবং অবশেষে الطریق إلى الصرف‎ প্রথম খণ্ড আত্মপ্রকাশ করছে। 

এ খণ্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে, প্রথম পর্বে میزان‎ ও শব্দ-গঠন 
প্রণালী এবং দ্বিতীয় পর্বে منشعب‎ (বা বিভিন্ন বাব) প্রসঙ্গ আলোচিত হয়েছে। 
এবং الطریق إلى العريية‎ এর পরবর্তী কিতাব হিসাবে তার সাথে সঙ্গতি রক্ষা 
করে اثنعال‎ মু... গুলোকে একবচন, দ্বিবচন ও বহুবচন - এভাবে সাজানো 
হয়েছে। 28৬ نون‎ যুক্ত ফেয়েলগুলোর ব্যবহার যেহেতু খুবই সীমিত সেহেতু 
এগুলোর 'মশক' বাদ দিয়ে শুধু তথ্যগত জ্ঞান দান করা হয়েছে ۱ এছাড়া অন্যান্য 
ক্ষেত্রে প্রশ্ন ও অনুশীলনীর মাধ্যমে প্রতিটি বিষয়কে পূর্ণ আত্মস্থ করানোর চেষ্টা 
করা হয়েছে। 

প্রয়োজনীয় ক্ষেত্রে ছারফ শাস্ত্রীয় পরিভাষাগুলোর সহজ বাংলা পরিভাষা 
পেশ করা হয়েছে। যেমন ثلاثي‎ ও رباعي‎ এর বাংলা করা হয়েছে যথাক্রমে 
ত্রিমূল ও 1 

যেহেতু الطريق الي العربية‎ কিতাবে أفعال معتلة‎ এর سلسلة‎ মুখস্থ করা 
হয়েছে সেহেতু এখানে منشعب‎ অংশে تعلیلات‎ এরও আংশিক আলোচনা দেয়া 
হয়েছে। অবশ্য তালীলের নিয়ম ও সূত্রগুলো সম্পূর্ণ নতুন শৈলীতে সুসংক্ষেপিত 
ও সহজতর রূপে পেশ করা হয়েছে এবং প্রতিটি নিয়ম ও সূত্রের এমন ভাবে 
একটি নাম দেয়া হয়েছে যাতে নামের মধ্যেই সূত্রের সিংহভাগ বর্ণনা এসে 
যায়। যেমন - 


ছারফের সুকল কিতাবে বলা হয়েছে, “ওয়াও-ইয়া যদি মুতাহাররিক হয় 
এবং তার পূর্ববর্তী হরফ মাফতৃহ হয় তাহলে উক্ত بب‎ ৬-ইুঁয়াকে আলিফ দ্বারা 
বদল করা ওয়াজিব ۲ 
এই অনাবশ্যক দীর্ঘতা ও “শব্দ-অপচয়' পরিহার করে আমরা বলেছি, 
“ফাতহার পর মুতাহাররিক ওয়াও-ইয়া আলিফ হয়ে যায়।' অতঃপর আমরা 
[নয়] 


স্পা 


সূত্রটির নাম দিয়েছি 'ফাতহার পর মুতাহাররিক ওয়াও-ইয়ার নিয়ম ।' প্রায় 
প্রতিটি সূত্র ও নিয়মের ক্ষেত্রেই এটা করা হয়েছে। 

অন্যান্য কিতাবে تعلبلات‎ এর নিয়মগডুলোকে গতানুগতিক ভাবে أجوف,‎ 
J ناتص,‎ ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অথচ প্রায়োগিক দিক 
থেকে তা বাস্তবানুগ নয়। যেমন পূর্বোক্ত নিয়মটিকে ১৯৯1 এর নিয়ম বলা হয় 
অথচ তা قال‎ ও باع‎ এর ন্যায় رمی‎ ও دعا‎ এর মধ্যেও প্রযুক্ত হয়। এ কারণে 
আমরা এই অনাবশ্যক বিভাজন রক্ষা করিনি ۱ তাছাড়া বিরল দু'একটি শব্দের 
খাতিরে নিয়মকে pila - ৮৮ করার প্রবণতা প্রাথমিক কিতাব হিসাবে এখানে 
আমরা ইচ্ছা করেই এড়িয়ে গেছি। অবশ্য দ্বিতীয় খণ্ডের প্রথম পর্বে ০১ এর 
সামগ্রিক আলোচনা আসবে ۱ 
3৬! প্রসঙ্গ ছারফের নবীন শিক্ষার্থীদের জন্য বেশ পেরেশানির কারণ হয়ে 
থাকে । ছাত্রাবস্থায় আমরাও পেরেশান হয়েছি ۱ সেজন্য ছারফ শাস্ত্রের 212-5 
অধ্যয়ন করে বিষয়টাকে বিশদ ও প্রাঞ্জল করার চেষ্টা করেছি, যা ছারফের অন্য 
কোন পাঠ্যপুস্তকে দেখা যায় না। 

মাদানী নেছাবের প্রথম লক্ষ্য হলো বর্তমান দরসে নিযামীর শিক্ষা ক্ষেত্রে 
“সময় সংকোচন ও মানোন্নয়ন" ۱ এ জন্য প্রাথমিক (মক্তব) স্তরে দশটি এবং 
পরবর্তী স্তরগুলোতে বিশটি, মোট ব্রিশটি পাঠ্যপুস্তক তৈরী করা আবশ্যক। 
অথচ এপর্যন্ত মাত্র চার পাচটি পুস্তকের “খসড়া সংস্করণ’ প্রকাশিত হয়েছে। 
সুতরাং বলাবাহুল্য যে, মাদানী নেছান এখন তার প্রাথমিক পর্যায় অতিক্রম 
করছে মাত্র ۱ মঞ্জিল আমাদের বহু দূরে ۱ তাই আমরা মনে করি, চূড়ান্ত কোন 
মন্তব্য করার যথার্থ সময় এখনো আসেনি ۱ এ মহুর্তে আমরা যেমন উচ্ছ্বাস 
দেখাতে রাজী নই, তেমনি 'বন্ধুদের' মুখেও হতাশার কথা শুনতে প্রস্তুত নই। 
এখন আমরা শুধু “কবুল করো রাব্বানা!' বলে দুরু দুরু বুকে কাজ করে OTS 
চাই। 

দেখুন, জমিতে একটি বীজ ফেলে দু'দিনের মাথায় মাটি খুঁড়ে বীজের 
অবস্থা জানার কৌতুহল প্রকাশ করা, কিংবা 5 সপ্তাহ পর মাটি ফুঁড়ে অঙ্কুর বের 
হতে দেখেই উচ্ছাস প্রকাশ করা অথবা দু'তিন বছরেও ফলের দেখা নেই বলে 


[ দশ | 


হতাশ হওয়া - কোনটাই বুদ্ধিমানের কাজ নয়। অথচ এ তিন গুণেই আমরা 
বাঙ্গালী! তাই বন্ধুদের নিকট সবিনয় নিবেদন, একটু অপেক্ষা করুন এবং 
আমাদের সফলতার জন্য আল্লাহর দরবারে দু'আ করুন। 
এরপর হলো দ্বিতীয় ও চূড়ান্ত লক্ষ্য | যদিও তা প্রকশ করার উপযুক্ত 

সময় এখনো আসেনি এবং অযথা ‘বিতর্কের সুযোগ" সৃষ্টি করা বৃদ্ধির কাজ নয়, 
তবু ‘নিঃশ্বাসের বিশ্বাস নেই" - এ নির্মম সত্যকে স্মরণ করে আজ কাগজের 
বুকে একটু ইঙ্গিত রেখে দিতে চাই, যেন আমার পরে আগামী দিনের কোন 
দরদী বন্ধু এ পথের পথিক হতে চাইলে মঞ্জিলে মকছুদ খুঁজে ۰۱ 

এই দ্বিতীয় উদ্দেশ্যের কথা দেওবন্দী পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি হযরত 
মাওলানা মুফতি মাহমুদ (রহঃ) মোটামুটি এভাবে বলেছেন - 

দ্বীন ও দুনিয়ার শিক্ষা যেদিন থেকে বিভাজিত হয়েছে সেদিন থেকে উম্মাহর 
দুর্ভাগ্য শুরু হয়েছে। 

বস্তুত আসমানী ইলম এবং দুনিয়াবী ইলম নামে দুটি আলাদা জিনিসের 
অস্তিত্ব শরীয়তে নেই। কেননা و علم آدم الأسماء كلها‎ বলে যে সকল জ্ঞানের 
প্রতি ইঙ্গিত করা হয়েছে তা সবই আসমানী ও জান্নাতী ইলম ۱ তদ্রুপ و ألنا له‎ 
الحديد‎ এবং و آبره الأكمه و الأبرص‎ বলে যে 'জ্ঞানের' প্রতি ইঙ্গিত করা হয়েছে, 
সবেপিরি যে জ্ঞানের সাহায্যে ‘বদর ও অহুদের সেনাপতি" যুদ্ধ পরিচালনা 
করেছেন এবং মসজিদে নববীকে কেন্দ্র করে শাসন পরিচালনা করেছেন তা 
সবই নববী ইলম ۱ তদ্ধপ যে জ্ঞানের সাহায্যে হযরত ওমর (রাঃ) ইরাকের ভূমি 
জরিপ করেছেন সেটাও ছাহাবা ওয়ালা ইলম। 

সুতরাং উম্মাহ যদি বিশ্বের জাতিবর্গের মাহফিলে মর্যাদা ও নেতৃত্বের আসন 
লাভ করতে চায় তাহলে আসমানী ও নববী ইলম রূপেই ‘সবকিছুর’ শিক্ষা 
অর্জন করতে হবে এবং মাদরাসাতুচ্ছফফার সিলসিলার ধারক ও বাহক যে 
ওলামায়ে কেরাম তাদের কাছ থেকেই শিক্ষা লাভ করতে হবে। 

ইসলামী শিক্ষার এই অবিভাজ্য রূপরেখাই দূর ভবিষ্যতে মাদরাসাতুল 
মাদীনাহ মুসলিম উম্মাহর সামনে তুলে ধরতে চায় | و ما ذلك على الله بعزيز‎ 


] এগার | 


“সময়' তো সবসময় আসে না, তাই প্রসঙগক্রমে “অপ্রাসঙ্গিক' কিছু কথার 
ইঙ্গিত করা یچ‎ আল্লাহ যদি ‘জীবন রক্ষা করেন' এবং তাওফীক দান করেন 
তাহলে মাগামীতে এ প্রসঙ্গে বিশদ আলোচনার ইচ্ছা ۱ 


পরিশেষে মূল কথায় ফিরে আসি, 2০1 علوم‎ নামে যতগুলো শান্তর প্রচলিত 
রয়েছে তন্মধ্যে ছারফ শাস্ত্রের মত এমন “কাষ্ঠ-বিষয়* সম্ভবত দ্বিতীয়টি নেই। 
তাতে না আছে রস, না আছে কষ। ۱ سگاں‎ ১১৯ বলে একটা কথা সেই মীযানের 
প্রথম সবকেই আমাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছিলো এবং আমরাও হাড়ে হাড়ে 
তা টের পেয়েছি। কিন্তু একথা স্বীকার করতেই হবে যে, ভাষার শব্দ-কাঠামোর 
বিশুদ্ধতা রক্ষার জন্য ছারফ শাস্ত্রের কোন বিকল্প নেই। তাই অতি অবশ্যই 
আমাদেরকে ছারফ অধ্যয়ন করতে হবে এবং তাতে ব্যুৎপত্তি অর্জন করতে হবে। 
এদিকে লক্ষ্য রেখে الطریق إلى الصرف‎ কিতাবটিকে ছারফ শাস্ত্রের প্রাথমিক 
পর্যায়ের একটি আদর্শ পাঠ্যপুস্তক রূপে তৈরী করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে 
এবং নতুন নতুন রীতি ও শৈলী প্রয়োগের মাধ্যমে তাতে রস ও প্রাণ 8 
চেষ্টা করা হয়েছে। তবে নতুন পরীক্ষা হিসাবে এক্ষেত্রে আমাদের চিন্তায় ও 
উপস্থাপনায় ভুলত্রুটি থেকে যাওয়া বিচিত্র নয়। সুতরাং বিদগ্ধ ওলামায়ে 
কেরামের খিদমতে বিনীত নিবেদন এই تام ہم‎ সংশোধন ও উৎকর্ষ সাধনের 
জন্য সুচিন্তিত পরামর্শ দান করে সকলে আল্লাহর নিকট আজর ও ছাওয়াবের 
ভাগীদার হবেন। আল্লাহ কবুল করুন এবং মাকবূল করুন। আর যারা আমীন 
বলবে আল্লাহ তাদের কল্যাণ করুন | আমীন। 


- আবু তাহের 5 
২৪ / ৬ / ১৪২০ হিঃ 


প্রিয় তালিবুল ইলম! 

আমরা তোমাকে আন্তরিক মোবারকবাদ জানাই | কেননা তুমি ইলমে দ্বীন 
হাছিল করার এক সুদীর্ঘ সফরে যাত্রা করেছো | আর হাদীছ শরীফে রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 

যে ব্যক্তি ইলমের সন্ধানে কোন পথে যাত্রা করবে আল্লাহ তার জন্য 
জান্নাতের পথ সহজ করে দেবেন। 

সুতরাং দু'আ করি, তোমার এ সফর বরকতপূর্ণ হোক। আল্লাহর মদদ ও 
নোছরত তোমার সঙ্গী হোক এবং তলবে ইলমের আসল যে মাকছুদ তাতে 
তুমি কামিয়াব হও | 

তলবে ইলমের এ দীর্ঘ সফরের প্রত্যেক মঞ্জিলে আমরা তোমার রফীকে 
সফর হতে চাই এবং প্রয়োজনীয় ইলমী পাথেয় তোমার হাতে তুলে দিতে চাই, 
যাতে আল্লাহর ইচ্ছায়. তোমার তলবুল ইলমের এ সফর পূর্ণ কামিয়াব হয়। 

এ জন্য আরবী ভাষা শিক্ষার পথে প্রথম পাথেয় হিসাবে الطریق إلى‎ 
العربية‎ কিতাবখানা পেশ করা হয়েছিলো ۱ আশাকরি তা দ্বারা আরবী ভাষার 
সাথে তোমার মোটামুটি একটা পরিচয় গড়ে উঠেছে। 

ইনশাআল্লাহ এবার শুরু হচ্ছে সফরের দ্বিতীয় মঞ্জিল । এখন তুমি الطریق‎ 
إلی الصرف‎ কিতাবখানা পড়বে এবং তা থেকে আরবী ভাষার শব্দকাঠামোর 
নিয়মকানুন জানতে পারবে | এরপর আগামী বছর যখন الطريق إلى النحو‎ 
কিতাবখানা পড়বে তখন আরবী ভাষার বাক্যকাঠামোর নিয়মকানুন জানতে 
পারবে। 

আরবী ভাষার জন্য ছারফ ও নাহ্‌ব দু'টোই অতি গরুত্বপূর্ণ বিষয় ۰ খুব 


| তের | 


সহজে এবং অল্প সময়ে তুমি যাতে এ দুই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতে পারো ' 
সে জন্য তোমার বয়স ও মেধার উপযোগী করে খুব সহজ ভাষায় এবং সরল 
পদ্ধতিতে বই দু'টি রচিত হয়েছে। 


তুমি যদি জীবনের এ মহামূল্যবান সময়গুলোর পূর্ণ কদর করো, ইলম 
হাছিলের জন্য যথাযোগ্য মেহনত করো, ইলমের যাবতী আদব রক্ষা করো, 
আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং আল্লাহর কাছে তাওফীক প্রার্থনা 
করো তাহলে আল্লাহ তোমাকে ইলমের নূর দান করবেন এবং তোমার দুনিয়া ও 
আখেরাতের যিন্দেগী কামিয়াব হবে ইনশাআল্লাহ। 


এসো এবার বিসমিল্লাহ বলে পড়া শুরু করি। আল্লাহ আমাদের সকলকে 
পূর্ণ তাওফীক দান করুন | আমীন | 


2 


গুরুত্বপূর্ণ যে সকল কিতাব থেকে 
সাহায্য নেয়া হয়েছে 


)١ (‏ کتاب الصرف 

( ۲ ) علم الصرف 

( ۳ ) قرین الصرف 

( 4 ) علم التصریف 

( ۵ ) علم الصیفة. 

(৭)‏ فصول آکبری 

( ۷ ) ميزان الصرف 

و سے ہے الصرت 

۱ ) موسوعة التخو و الصرف 
٠‏ ) دراسات في علم الصرف. 
( ۱ ) شا العرف في فن الصرف 
(۱۲۰ ) الشافية لابن الحاجب 


[ পনের ] 


: مم‎ ৮) ০১) F” 


বিছিয়ে দেন, আর সমস্ত ETS, এমনকি সমুদ্রের তলদেশে 
মাছেরাও তার জন্য মাগফেরাতের দু'আ করতে থাকে | 


আর সমস্ত তারকার উপর পূর্ণিমার চাদের যে چان‎ 
একজন সাধারণ ইবাদত- কারীর উপর আলিমের সেই পরিমাণ 
শ্রেষ্ঠত্ব। 


- আল-হাদীছ 


[ ষোল] 


انم للزرل 


(প্রথম পর্ব) 


الطريق إلى الصنرف ١‏ 


' علم الصرف‎ ১> ছোরফ শাস্ত্রের পরিচয়) 

একটি মাছদার একথা তুমি জানো এবং এই মাছদার থেকে বিভিন্ন‏ النصر 
29 یلم শব্দ তুমি তৈরী করতে পারো, যেমন- 28225, 22৬: 2A‏ 
ইত্যাদি ۱ এভাবে যে কোন ম্রাছদার থেকে বিভিন্ন মাপের বহু শব্দ.তুমি তৈরী‏ 
ر করতে পারো, কিন্তু তোমার ছোট ভাইটি তা পারে না‏ 

: বলো দেখি, তুমি পারো কিন্তু সে কেন পারে না? 

কারণ মাছদার থেকে বিভিন্ন শব্দ তৈরী করার নিয়ম কানুন তুমি জানো, 
কিন্তু তোমার ছোট.ভাইটি জানে না। 

মাছদার থেকে বিভিন্ন শব্দ তৈরী করার নিয়ম কানুন জানাকে ১,০৮ 
বলে। 

আবার দেখো, ÙJ. E تالت‎ শব্দ গুলোর মূল রূপ হলো , এ, تول‎ 
Ji = ۱ ۳ ۱ 
বলো দেখি , কিভাবে শব্দ গুলোর এই রূপান্তর হলো ? এক রূপ থকে 
অন্ঠরূপ হলো ? হয়ত এ প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না | কেননা শব্দের 
রূপান্তরের নিয়ম কানুন তোমার জানা নেই। 
۲ মোটকথা, gl, le খারা XP দির জালা বায় : শব্দের গঠন ও 
শব্দের রূপান্তর । তাহলে আমরা বলতে পারি- 5 

গঠন ও পর জনা যদ সেই দি‏ و দয়দ জানুন জা‏ و 
চা‏ ۱ علم الصرف 5155 


۱ موضوع علم الصرف‎ ছোরফ-এর আলোচ্যবিষয়) 


۱ الطريق إلى الصیرف 


উপরের আলোচনা থেকে আশা করি তুমি বুঝতে পেরেহো যে , যে সকল 
শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে- সেগুলোই হলো. علم الصرف‎ এর 
আলোচাবিষয় ۱ যেমন- 

৫52) একটি পরিবর্তনযোগ্য مصدر‎ তাতে পরিবর্তন ঘটিয়ে نصر‎ 
.ফেয়েলটি তৈরী করা হয়। তদ্রুপ نصر‎ একটি পরিবর্তনযোগ্য Jai তাতে 
পরিবর্তন ঘটিয়ে ینصر‎ ফেয়েলটি তৈরী করা হয়। ۱۶ ناصر‎ ও منصور‎ 0 
পরিবর্তনযোগ্য اسم‎ তাতে পরিবর্তন ঘটিয়ে اسم الفاعل‎ ও اسم الفعول‎ এর 
অন্যান্য ££ তৈরী করা হয়। সুতরাং এ শব্দগুলো غلم الصرف‎ এর 
আলোচ্যবিষয় ۱ 

পক্ষান্তরে 54 عسیی,‎ ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহ্ণ করে না সুতরাং 
এই اسم‎ ও فعل‎ গুলো علم الصرف‎ এর আলোচ্যবিষয় নয় ۱ 

মোটকথা, পরিবর্তনযোগ্য اسم‎ ও “قعل‎ হলো علم الصرف‎ এর 
আলোচ্যবিষয়। 


০৮০ (ছারফ- - উদ্দেশ্য)‏ علم الصرف 
উপরের আলোচনা থেকে আশা করি একথাও তুমি বুঝতে পেরেছো যে,‏ 


রাহ‏ شرا تسا ھا 
উদ্দেশ্য ।‏ 


( ۱ শব্দের গঠন ও. রূপান্তরের নিয়ম কানুন জানাকে علم ۔الصرف‎ 
বলে। ۱ 

3۱ পরিবর্তন গ্রহণকারী যাবতীয় Î ও فغل‎ হলো عم ضرف‎ এর 
আলোচ্যবিষয়। 


٤۹۹۹ی‏ - میتی فا 
জা‏ ہے 


£ ری رر و یر 87555 
E এ > > পতিত‏ ی ریت 


الطريق إلى الصرف 


প্রশ্নয়ালা 

এর পরিচয় বলো ۱ .‏ علم الصرف | د 

২। যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সে নিয়ম 
কানুনকে কি বলে ? 

৩। علم الصرف‎ দ্বারা ক'টি বিষয় জানা যায় ? 

8 ۱ علم الصرف‎ দ্বারা শব্দের গঠন জানা যায় , আর কি জানা যায় £ 

© ١ علم الصرف‎ দ্বারা শব্দের রূপান্তর জানা যায় , আর কি জানা ۶ 

৬। শব্দ গঠনের এবং শব্দের রূপান্তরের একটি করে উদাহরণ দাও | 

۹۱ علم الصرف‎ এর উদ্দেশ্য কি? 

.৮। কেন আমরা علم الصرف‎ শিখবো? 

<١ علم الصرف‎ না জানলে আমাদের কী অসুবিধা ۶ 

১০। علم الصرف‎ জানলে আমাদের কী সুবিধা হবে ? 

১১। শব্দের গঠন ও রূপান্তরের ভুল-ভ্রাপ্তি হতে বাচার উপায় কি? 

১২। علم الصرف‎ কোন কোন ক্ষেত্রে আমাদেরকে 55-55 হতে রক্ষা 
করে? 

১৩। علم الصرف‎ দ্বারা কি আমরা বাক্য গঠন করতে পারবো ?' 

১৪ ١ علم الصرف‎ দ্বারা কি আমরা শব্দ গঠন করতে পারবো ? 

১৫। 0-2 ۹ 4 

১৬। علم الصرف‎ এর আলোচ্যবিষয় ۰ 

১৭। কোন ধরনের শব্দ علم الصرف‎ এর 8 ? 

১৮। পরিবর্তনযোগ্য এ ১৪ বলতে N } 

১৯। 53484, 35, اکتبا‎ . ৩ الكتابة؛‎ এই فعل‎ ও اسم‎ 
গুলো পরিবর্তনযোগ্য এটা প্রমাণ করো | 

” 30 ۱ ০০ ও ليس‎ ফেয়েল দু'টি علم الصرف‎ এর আলোচ্যবিষয় নয় কেন? 

এর আলোচ্যবিষয় নয় কেন?‏ علم الصرف 8798151 এই‏ إِذْ ء حَيثُ اد 

২২। قرام‎ ও 12 এই ইসম ও ফেয়েল দু'টি علم الصرف‎ এর 
আলোচ্যবিষয় কেন? 


الطريق إلى الصرف 


فوائد ضرورية ۔ 

এর মূল আলোচনা শুরু করার আগে কয়েকটি জরুরী বিষয়‏ = الصرف 
এর মূল আলোচনা বোঝা তোমার‏ علم الصرف জেনে রাখা ভালো , তাহলে‏ 
জন, সহজ হবে । বিষয়গুলো এই-‏ 

বলে এবং যেরকে *৮- বলে ۱‏ فتخه পেশকে “2৪ বলে , যবরকে‏ ٭ 

যাম্মা ,ফাতহা ও কাসরাকে 2৫৮ বলে ۱ আর হারকাত না হওয়াকে‏ جار 
বলে |‏ سکون 
এক রকমের দু'টি হরফ একত্র করে পড়াকে তাশদীদ বলে । যেমন‏ + ` 
পড়া হয় ۱ এটাকে‏ رل কে একত্র করে‏ ب ৩ মূলতঃ ছিলো ৩ ৩ $ দু'টি‏ 
তাশদীদ বলে ۱‏ 

নূন সাকিনকে তানবীন বলে ۱ তবে এটাকে দুই যবর , দুই যের ও দুই‏ جر 
এগুলোকে এভাবে‏ تابن 4০:‏ . کعابن , পেশ আকারে লেখা হয় | যেমন‏ 
লেখা হয় - ৮১৮,৫৮৬, ৩৮৪‏ 

এবং ফাতহাযুক্ত হরফকে (৯ এবং‏ مُضْموم যাম্মাযুক্ত হরফকে‏ ٭ 
বলে |‏ مُکسرر কাসরাযুক্ত হরফকে‏ 

* হারকাতওয়ালা হরফকে J বলে ۱ সুকৃনওয়ালা হরফকে ساکن‎ 
বলে এবং তাশদীদযুক্ত হরফকে বলে | 

এই তিনটি হরফকে 05 5, বলে ৷ প্রতিটিকে‏ رار. الف ایاء علو 
বলে |‏ خرف এ‏ 

১। کدی‎ 555৯৫ الله عَلى‎ 81 এখানে ا‎ ۲5 ও AF চিহ্নিত করো ۱ 

অতঃপর তাশদীদ ও তানবীন চিহ্নিত করো | 
২।.. 52 را یی تما‎ এখানে এ ও اکن‎ FON চিহ্নিত 


الطريق إلى الصرف 0 


করো | অতঃপর مضموم * مفتوح‎ ও مكسور‎ হরফগুলো চিহ্নিত করো ۱ 
অতঃপর مت‎ হরফগুলো চিহ্নিত করো | 
৩। নীচের বাক্যগুলোতে হরফে ইল্লতসমূহ চিহ্নিত করো | 


কু শী ৩৪০৫ 


لهم جنت ১৪৬০৪‏ یبا الأنهار - و الله بدعوکم إلى ال - 
1345548৫385‏ 


প্রশ্নমালা 

১। হারকাত কাকে 7 

যাম্মা , ফাতহা ও কাসরাকে কি বলে ?‏ د 

৩। হারকাতযুক্ত হরফকে কি বলে? 

8 ۱ مرك‎ কাকে বলে? 

৫1 سکون‎ কাকে বলে এবং ساکن‎ কাকে বলে 7 

হারকাতমুক্ত হরফকে কি বলে এবং হারকাতযুক্ত হরফকে কি বলে?‏ | با 

৭। তানবীন কাকে বলে এবং তা কি ভাবে লেখা হয় উদাহরণ দ্বারা 
দেখাও। 

৮। حرف علة‎ কয়টি 6 ? 

৯। মাযমূম , মাফতৃহ ও মাকসূর কাকে বলে ? 

১০। তাশদীদ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে বলো ۱ 

১১। ১42 মূলত কয়টি হরফ ۶ مشدد‎ কে পৃথক করে দেখাও | 

১২। তানবীনকে মূল অবস্থায় লিখে দেখাও , অতঃপর হারকাতের সংগে 
লিখে দেখাও ۱ 


5 الطريق إلى الصرف 
أقسام الکلمَة 
শব্দ‏ راشد ও‏ ذهب : ১217, (25 এই তিনটি কালিমাহ লক্ষ্য কবো‏ ؛ إلى 
দু'টির নিজস্ব অর্থ রয়েছে, । আর-শব্দ দু'টি নিজ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে‏ 
স্বনির্ভর ৷ অর্থাৎ নিজ অর্থ প্রকাশের জন্য অন্য-শন্দের সাহায্য খহণের প্রয়োজন‏ 
নেই ۱ 1‏ 
শব্দটি কালপ্রকাশক, কিন্তু ১1, শব্দটি কৌন কালপ্রকাশক নয় |‏ زهب তবে‏ 
বলে 1‏ لے শব্দটিকে‏ راشتد ৮৯১ শব্দটিকে | বলে এবং‏ 
শব্দটি দেখো , তার একটি অর্থ রয়েছে , কিন্তু সাথে অন্য শব্দ‏ إلى এবার‏ . 
إلى الدرسة যোগ না করা পর্যন্ত তার অর্থ স্পষ্ট রূপে বুঝে আসে না | যেমন-‏ 
অর্থাৎ শব্দটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয় : ০০144‏ 
ام سمش وت নির্ভরশীল‏ 
58 
حرف )٩(‏ فعل (খ).‏ اسم কালিমাহ তিন প্রকার (ক)‏ 
যে কালিমাহ নিজের অর্থ প্রকাশে স্বনির্তর এবং তিন কালের‏ _ اسم 
"কোন কাল প্রকাশ করে না তাকে -ইসম বলে: |‏ 
যে কালিমাহ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং তিন কালের‏ - نعل 
কোন একটি কাল প্রকাশ.করে-তাকে ফেয়েল বলে ۱‏ 


যে কালিমাহ পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়‏ - حرف 
বরং অন্য শব্দের উপর নির্ভরশীল তাকে হরফ বলে |‏ 


১। পাঁচটি করে ইসম , ফেয়েল ও হরফ বলো | 
২। 55310857543 الله‎ 51 এ বাক্যে ইসম , ফেয়েল ও হরফ চিহ্নিত 
করো ۱ 


১। ইসম কাকে বলে? 

২ ۱ ফেয়েল কাকে 7 

* ৩। হরফ কাকে বলে? 

8 । ইসম কি নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর ? 

.- ।-ফেয়েল.কি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর? 
৬। ইসম ও ফেয়েলের মাঝে মিল 7 

> | ইসম ও ফেয়েলের মাঝে কোনটি কালপ্রকাশক 27 :- 
< ۱ ইসম ও ফেয়েলের মাঝে অমিল কোথায়? ... 
< হরফ কি স্বনির্ভর রূপে নিজের অর্থ প্রকাশ করে? 
کتاب ۱ هذ‎ কালিমাটি ফেয়েল নয় কেন? 

ر ৯১. ৯3 শব্দগুলো ফেয়েল তা প্রমাণ করো‏ ؟ اذهب | دد 


اك 


۸ الطریق إلی الصرف 


آقسام الفعل 


ফেয়েলের তিন প্রকার 
কালিমাহর একটি প্রকার হলো ফেয়েল একথা আগের পাঠে তুমি 
জেনেছো। সেই সংগে ফেয়েলের পরিচয়ও তোমার জানা হয়েছে । আচ্ছা বলো 


দেখি اسم‎ ও نعل‎ এর মাঝে পার্থক্য কি ? হা, ইসম তার নিজস্ব অর্থের সংগে 
কোন কাল প্রকাশ করে না কিন্তু .ফেয়েল তার নিজস্ব অর্থের সংগে তিন কালের 
কোন একটি কাল প্রকাশ করে। ۱ 

এই কাল হিসাবে نعل‎ তিন প্রকার آمر‎ ٠ مُضارع‎ ৮৮৬ 

উদাহরণ দেখো- - 

(রাশেদ পড়েছে) এখানে 1 ফেয়েলটি কি বুঝিয়েছে ?‏ 15 راش 

একথা বুঝিয়েছে যে , ناک‎ মাছদার বা কর্মটি অতীত কালে ঘটেছে ۱ 

যে J; একথা বোঝায় শে, মাছদার বা কর্মটি অতীত কালে ঘটেছে 
< তাকে ماضي‎ এ বলে | 

কয়েকটি উদাহরণ- 

15254 ترا‎ ( মাহমুদ পড়বে বা পড়ছে) এখানে 1; ফেয়েলটি কি 
বুঝিয়েছে ? 

একথা বুঝিয়েছে যে, قراءة‎ মাছদার বা কর্মটি বর্তমান কালে ঘটছে বা 
ভবিষ্যত কালে ঘটবে। 

যে ফেয়েল একথা বোঝায় যে, মাছদার বা কর্মটি বর্তমান কালে কিংবা 
ভবিষ্যত কালে ঘটবে তাকে ففل مضارع‎ বলে ۱ 

কয়েকটি উদাহরণ- 


۹ الطریق إلی الصرف‎ 
اف را بم رب‎ ) পড়ো তোমার প্রতিপালকের নামে ) এখানে 1 ফেয়েলটি কি 
অর্থ বোঝায়? ١ 
এর কাছে قراءة‎ মাছদার বা কর্মটি সম্পন্ন করার দাবী বোঝায় ۱ 
অর্থাৎ হে 4৮৫ তুমি قرانة‎ মাছদার বা কর্মটি ভবিষ্যত কালে সম্পন্ন করো | 
. ফেয়েল ৮৬ এর কাছে ভবিষ্যতকালে মাছদার বা কর্মটি সম্পন্ন 
করার দাবী জানায় তাকে و 38 الأمثر‎ 
কয়েকটি উদাহরণ- 

5  + > ع ےه ۹ موه‎ Os ৬৫৭ ৬৮ 
اکتب . اشرب . كل . صل ؛ علم . تعلم . صم انم" جاهد . سَافِر‎ 
উপরের আলোচনা থেকে তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে, نعل‎ এর মূল 

অর্থ হলো কোন কালে কোন মাছদার বা কর্মের সংঘটন ۱ অতঃপর ফেয়েল 


তার কাঠামোগত কারণে এই অর্থের পাশাপাশি তিন কালের কোন একটি কাল 
প্রকাশ করে। 


বর্তমান ও‏ فعل مضارع শুধু অতীত কাল প্রকাশ করে ।‏ فعل ماضي 
Jii শুধু ভবিষ্যত কাল প্রকাশ করে |‏ الآمر ভবিষ্যত কাল প্রকাশ করে, আর‏ 


মূলকথা 

ماضي » مضارع . آمر তিন প্রকার‏ فعل কাল হিসাবে‏ د 

২। যে ফেয়েল একথা বোঝায় যে, মাছদারটি অতীত কালে ঘটেছে 
তাকে فعل ماضي‎ বলে | 

৩। যে ফেয়েল একথা বোঝায় যে, মাছদারটি বর্তমান কালে ঘটছে 
কিংবা ভবিষ্যত কালে ঘটবে তাকে نعل مضارع‎ বলে। 

81 যে ফেয়েল ভবিষ্যত কালে মাছদারটি সম্পন্ন করার আদেশ 
বোঝায় তাকে فعل الأمر‎ বলে । ১ 


يقرأ - قرأ হীবাচক ফেয়েলকে ::%4$ বলে | যেমন‏ | د 
ماقرا لا يقرأ না-বাচক ফেয়েলকে এ 4.) বলে ١ যেমন‏ 


5 الطريق إلى الضزف 


চিহ্নিত করো ۱‏ ماضي ہو کو شس وا 
فا ریت تجارتهم - এপ‏ 


مر مهم 


১০8 قد انا‎ HENS HES 24125) BLS $১১১2৭:- Ls 


2,৬21 
২। কোরআন শরীফের যে কোন স্থান থেকে পাঁচটি ماضي‎ পাচটি مضارع‎ 
এবং পাচটি آمر‎ বের করো ١ 


ও। তিনটি বাক্য বলো যাতে তিন প্রকার ফেয়েলের ব্যবহার এসে ۱ ۰ 


প্রশ্নমালা 
১। ফেয়েলের উপরোক্ত তিন ভাগ কোন হিসাবে করা হয়েছে? 
২। কাল হিসাবে ফেয়েল কত প্রকার ও কি কি? 
৩। فعل الامر‎ কাকে বলে? | 
8 ۱ فعل الامر‎ দ্বারা কাকে কি আদেশ করা হর ? 


¢ ۱ যে ফেয়েল দ্বারা مخاطب‎ কে মাছদারটি ভবিষ্যতে সম্পন্ন করার আদেশ 
করা হয় তাকে কি বলে? 


টীকা (পূর্ব পৃষ্ঠার পর) سس‎ 

যে ফেয়েলের Jeli উল্লেখিত থাকে তাকে ১১4 } বলে যেমন- 
خَالِدَا‎ 351, 7০৫ এখানে نصر‎ ফেয়েলটি معروف‎ কেননা তার ফায়েল উল্লেখিত 
হয়েছে। راشد‎ শব্দটি হচ্ছে ফায়েল ۱ 


যে ফেয়েলের ফায়েল অনুল্লেখিত থাকে তাকে ১৮৫৭০ فِعْلٍ‎ বলে যেমন- 
21 نصر‎ এখানে نصر‎ ফেয়েলটি مجهول‎ কেননা তার ফায়েল, উল্লেখিত 
5۱536 منعرل به‎ কে ফায়েলের স্থলবর্তী করা হয়েছে ۱ একারণেই তা 
منصوب‎ না হয়ে مرفوع‎ হয়েছে | ৃ 


الطريق إلى الصرف 5 


, فعل الامر اط‎ এর মাঝে কোন রাল পাওয়া যায় ? 
৭। মাছদারটি অতীত কালে সম্পন্ন হয়েছে একথা কোন ফেয়েল বুঝায় ? 
فعل ماضي | لا‎ কাকে বলে? 
৯। نعل مضارع‎ এর পরিচয় বলো | 
وذ‎ ١ نعل مضارع‎ কোন্‌ কোন্‌ কালে মাছদারটি সম্পন্ন হওয়া বোঝায় ? 
১১। কোন্‌ ফেয়েল কোন্‌ কাল প্রকাশ করে ? 
الحروف الأصلية‎ 
{ মূল হরফ 
قل‎ ও کے‎ কালিমা দু'টি দেখো; উভয় কালিমা তিনটি করে হরফ দ্বারা 
, তৈরী। এই তিন হরফের একটি হরফও যদি বাদ দাও তাহলে শব্দটি নষ্ট হয়ে 
۱ যাবে। অর্থাৎ শব্দটির মূল কাঠামো ' ভেংগে গিয়ে তা অর্থহীন হয়ে ۱ 
কেননা এই তিনটি হরফের প্রতিটি হরফ শব্দের মূলকাঠামোর অন্তর্ভুক্ত | আরবী 
ভাষার অধিকাংশ শব্দেরই মূল হরফ তিনটি i 
এবার 28৮ ও iw { শব্দ দু'টি দেখো ; উভয় শব্দ চারটি করে হরফ: 
দ্বারা গঠিত ۱ এই চারটি হরফের কোন একটি হরফ যদি বাদ দাও তাহলে 
শব্দটি নষ্ট হয়ে যাবে । অর্থাৎ শব্দটির মূল কাঠামো ভেংগে গিয়ে তা অর্থহীন 
হয়ে পড়বে | কেননা এই চারটি হযফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর 
অন্তর্ভুক্ত ৷ আরবী ভাষার সামান্য কিছু শব্দের মূল হরফ চারটি | نا‎ 
2 ینس‎ ইসমটি পাচ হরফবিশিষ্ট এই পীচটি হরফের একটি হরফও যদি 
রা দাও তাহলে مجك‎ সুর কানের ভেল বাবে وص ہ‎ অহী হয়ে 
পড়বে। কেননা এই পাচ হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত ৷ . 
ai ir অতি অল্প সংখ্যক ইসম রয়েছে যেগুলোর মূল হরফ পীচটি , f 
হি 
_ উপরের আলোচনার খোলাসা হলে 


TFT‏ الطريق إلى الصرف 


মূলকথা 

১। শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফকে ৫.1 46১41 বলে | 

২। আরবী ভাষার অধিকাংশ ইসম ও ফেয়েলের মূল হরফ তিনটি | 
এগুলোকে تلاني‎ (বা ত্রিমূল) TT | 

৩। কিছু সংখ্যক ইসম ও ফেয়েলের মূল হরফ চারটি | এগুলোকে 
زباعي‎ (বা চতুর্মূল) বলে। 

8 । অতি অল্প সংখ্যক ইসমের মূল হরফ ۶۳6 এগুলোকে ৮৮৩ 
(বা পঞ্চমূল) বলে ।কিন্তু ৮১৮ কোন ফেয়েল নেই৷ 


55101 3১৯০ 

221 - 5 - "2 এই তিনটি ফেয়েল দেখো; প্রথম ফেয়েলের 
হরফ-সংখ্যা চারটি, দ্বিতীয় ফেয়েলের হরফ-সংখ্যা পাঁচটি এবং তৃতীয় 
ফেয়েলের হরফ-সংখ্যা ছয়টি | কিন্তু ফেয়েল. গুলোর মূল. হরফ তিনটি | অর্থাৎ 
ل - م‎ - কেননা এই তিনটি হরফের কোন একটি হরফ যদি তুমি বাদ দাও 
তাহলে শব্দটির মূল কাঠামো ভেংগে যাবে এবং শব্দটি অর্থহীন হয়ে পড়বে। 

অথচ প্রথম ফেয়েলের একটি J. এবং দ্বিতীয় ফেয়েলের একটি ت‎ ও 
একটি.এ এবং তৃতীয় ফেয়েলের ت‎ | এই হরফগুলো বাদ দিলে তাতে 
ফেয়েলের মূল কাঠামো ভেংগে পড়ে না, বরং তিন হরফ দ্বারাই ফেয়েলের মূল 
অস্তিত্ব বজায় থাকে। 

তাহলে বোঝা গেলো ; এই ফেয়েলগুলোর মূল হরফ তিনটি , তবে প্রতিটি 
ফেয়েলের সাথে এক বা একাধিক অতিরিক্ত হরফ রয়েছে ۱ 

এবার ہت‎ ۱ 
হরফ-সংখ্যা পাচটি এবং দ্বিতীয় ফেয়েলের হরফ-সংখ্যা ছয়টি , কিন্তু, উভয় 
ফেয়েলের মূল হরফ চারটি । অর্থাৎ ( د-ح-ر-ج‎ ও €-৩-১-) 

2 রি 


الطریق إلى الصرف ۱۳ 


কাঠামো ভেংগে যায় এবং তা অর্থহীন হয়ে পড়ে ۱ 

অথচ প্রথম ফেয়েলের (০) এবং দ্বিতীয় ফেয়েলের (1 ও ù.) বাদ 
দিলেও ফেয়েলের মূল কাঠামো ভেংগে যায় না বরং চার হরফ দ্বারাই ফেয়েলের 
মূল 58 বজায় থাকে ۱ 

তাহলে বোঝা গেলো , উপরোক্ত ফেয়েলদু'টির মূল হরফ চারটি, তবে 
সাথে অতিরিক্ত হরফ রয়েছে । শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দগুলোকে ১ 
বলে | আর মূল হরফের সাথে অতিরিক্ত হরফ যুক্ত হলে তাকে فيد‎ ১57 বলে ۱ 


মূলকথা 

১। শব্দের মূল হরফগুলোকে 4.5 امرگ‎ বলে। একটিকে Fo 
ار‎ বলে এবং মূলের অতিরিক্ত হরফগুলোকে 54101 43541 
বলে। 

২। শব্দের মূল হরফ তিনটি হলে ثلاثي‎ (বা ত্রিমূল) চারটি হলে 
زباعي‎ বো চতুর্মূল) এবং পাঁচটি হলে حماسي‎ (বা পঞ্চমূল) 
বলে | তবে ফেয়েল শুধু ১১ ও رباعي‎ হয় , خماسي‎ না | 

৩। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে مجرد‎ (মুক্তমূল) বলে | 
মুজাররাদ দুই প্রকার- 

(মুক্ত চতুর্মূল) ১১৮ ৮৬% _ (মুক্ত ত্ৰিমূল) ১৮০ ০১৬ 

8। মূল হরফের সংগে অতিরিক্ত হরফ যোগ করে গঠিত শব্দকে 

১২১৫ (যুক্ত মূল) বলে ۱ 1135 ফীহ দুই প্রকার-‏ فيه 


(যুক্ত P3) ید‎ ২০০ পি - (যুক্ত ত্রিমূল) مَزید‎ ১০ 


অনুশীলনী 


১। নীচের বাক্যগুলোতে কোন ফেয়েলের মূল হরফ কয়টি ও কি কি বলো 
এবং ছুলাছী ও রুবাঈ গুলো পৃথক করো ۱ 


এডি. 5 


oe ade 


آلان. ০22‏ -دخرج الاب সবে‏ إلى الاما হি‏ 


إلى الامام -+ "یعتذرون الیکم إذا ৮5‏ ایهم - استخفروا رس 
2 2 6 2 
انه کان غفارا 
ফেয়েল ও ইসমগুলো পৃথক করো |‏ مزید ও‏ مجرد নীচের‏ 3> 


Sore 


5 الله یلام ১৩‏ و بت تم مکارم الأخلات - 93 Sk‏ كانوا إخوان 
ای طین ب ০3 53০.‏ البیّت هنا و هناك - ٠,‏ 
১১১৫ এ রূপান্তরিত করো |‏ فيه নীচের মুজাররাদণ্ডলোকে‏ ۱ 5 
روش ف مر و رام میم را اميم مر مه পিতা পা‏ 
يعمل - ما 1 جلستم"- قام - لبشت - صدقت - قتلوا - 
এ রূপান্তরিত করো ۱‏ مجرد নীচের ফেয়েলগুলোকে‏ ۱ 8 


2 ره 022 توم 


دا - تبعگر ডল‏ 


১। কোন কালিমাকে ثلائي‎ বা رباعي‎ বলে? : 

২। কালিমার মূল হরফ কয়টি হলে তাকে ثلائي‎ বা ০৪০০ বলে? 

৩ কালিমার মূল হরফ তিনটি হলে তাকে কি বলে এবং চারটি হলে 
তাকে কি বলে ۶ 

8 ۱ ثلائي‎ ও ৮০০০ এবং خماسی‎ এর মাঝে পার্থক্য কি? 

৫ »ফেয়েল 9 ইসম উভয়টি কি رباعي: 9 ثلائي‎ হতে পারে 2 

ফেয়েল ও ইসম উভয়টি কি.--৬৮হতে 17+‏ ذا 

বলে? .‏ ]۴1 الاجرف الاصليه ۹۱ 

৮। যে সকল হরফ * ফালিমার মূল কাঠামোর অন্তর্ভুক্ত সেই হরফগুলোকে 


কি বলে ? 5 
ور‎ যে সকল হরফ শব্দের মুল কাঠামোর এর নয় সেই হরফগুলোকে 
কি'বলে? 


® | اخروف الزائدة‎ কাকে বলে ۶ 


الطريق إلى العسرف 


কালিমার মূল হরফ ও অতিরিক্ত হরফ গুলো বোঝার উপায় কি?‏ ۱ دد 

১২। (2551 ফেয়েলটি থেকে ( -س - ت‎ ۱۱ এই তিনটি হরফ বাদ 
দিলে কি শব্দের মূল কাঠামো অক্ষুণ্ণ থাকে ? 

১৩। 15852] ফেয়েলটি থেকে ) ع - م‎ ৮) এই তিনটি হরফের কোন 
একটি বাদ দিলে কি শব্দের মূল কাঠামো TE থাকে ? 

الحروف এই হরফগুলো‏ )1- س - ت ) উপরের ফেয়েলটিতে‏ ۱ 8د 
তা কিভাবে 0۶‏ الاحرف الزائدة নয় বরং‏ الاصليه 

১৫। উপরের ফেয়েলটিতে ط - ع - م)‎ ( এই হরফগুলো ১৮]. 
الاصلية‎ তা কিভাবে বুঝলে ۶ 

১৬। উপরের ফেয়েলটিতে ) ط - { - م‎ ( এই হরফগুলো মূল এবং 1) 
س -ت)‎ - এই হরফগুলো অতিরিক্ত তা প্রমাণ করো ١ 

১৭। مجرد‎ ও مزید‎ কাকে বলে? 

১৮। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে কি বলে? 

১৯। মূল হরফের সংগে অতিরিক্ত হরফ যোগ করে গঠিত শব্দকে কি 
বলেঃ 

২০। কোন শব্দে মূল হরফের সর্বোচ্চ. ও সর্বনিম্ন সংখ্যা ক'টি ? 

২১। ইসমের মূল হরফের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা ক'টি ? 

২২। ফেয়েলের মূল হরফের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা ক'টি ? 

২৩। শব্দের অতিরিক্ত হরফের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা ক'টি ? 

২৪। ثلاثي‎ ও رباعي‎ - শব্দের এ বিভাজন কোন হিসাবে ? 

২৫। মূল হরফের সংখ্যার দিক থেকে ফেয়েল কত প্রকার ? 

২৬। مجرد‎ ও مزید‎ - ফেয়েলের এই বিভাজন কোন হিসাবে? 7 

২৭। মূল হরফের সংগে অতিরিক্ত হরফ থাকা না থাকার দিক থেকে 
ফেয়েল কত প্রকার ? 1 

২৮। مجرد‎ ও مزيد‎ কত প্রকার 7 


٦‏ الطریق إلى الصرف 


Srl الیزان‎ 
শব্দ-পরিমাপক 

ছারফ শাস্ত্রের পরিভাষায় ১1১, শব্দটি খুবই পরিচিত শব্দ । এবার তোমাকে 
আমরা ميزان‎ এর পরিচয় বলছি। ۱ 

শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফের কথা তুমি পড়েছো এবং শব্দের মূল 
হরফ ও অতিরিক্ত হরফ বোঝায় একটা উপায় তুমি জেনেছো, অর্থাৎ যে হরফ 
বাদ দিলে শব্দের মূল কাঠামো ভেংগে গিয়ে শব্দটি অর্থহীন হয়ে পড়ে সেই 
হরফটি হলো মূল হরফ | আর যে হরফটি বাদ দিলে শব্দটির মূল কাঠামো 
ভেংগে পড়ে না বরং শব্দটির মূল অস্তিত্ব বজায় থাকে 3 হরফটি হলো অতিরিক্ত 
হরফ কিন্তু এভাবে শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ চিহ্নিত করা বেশ, 
কঠিন। 

ছারফশাস্ত্রের বিশারদগণ শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ বোঝার একটা 
সহজ উপায় বের করেছেন। অর্থাৎ (J - ر نے‎ এই তিনটি হরফ ছারা কিংবা - 
সাথে আরো কিছু হরফ যোগ করে তারা কতগুলো মাপ তৈরী করেছেন৷ যেমন 

۰۱ فَمَلَ - اِنْتَعَل - فامل - مفعول - JT‏ - فول" 

এগুলোকে ميزان‎ (বো শব্দ-মাপ) বলে | ميزان‎ এর মূল হরফ হলো - 5) 
) ع - ل‎ তবে কোন কোন মীযানে ( J -€ - ن‎ ( ছাড়া আরো কিছু হরফ যুক্ত 
হয়। যেমন- 155 

এখন তুমি যে কোন একটি শব্দ নাও এবং খুঁজে দেখো, কোন ০1) এর 
সংগে শব্দটি খাপ খায় ۱ যার সাথে শব্দটি খাপ খাবে সেটাই হলো শব্দটির 
ميزان‎ আর শব্দটিকে বলা হয় موزون‎ (বা পরিমাপিত) - 

যেমন 72 শব্দটি 45 এর সাথে খাপ খায়, সুতরাং 125 হলো 72 
এর ميزان‎ আর /-০ হলো موزون‎ 

অদ্রপ £26 শব্দটি 65 এর সাথে খাপ খায়, সুতরাং 4) 56 হলো £0 
এর ميزان‎ আর 9৩ হলো موزون‎ 


‘Nv الطريق إلى الصرف‎ ٠ 


এর সাথে খাপ খায় , সুতরাং 17221‏ إستفعل শব্দটি‏ 222 ا589 
ا موزون হলো‏ استضر আর‏ ميزان হলো 45] এর‏ 
এর বিষয়টি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা‏ موزون ও‏ ميزان আশা করি‏ 
ميزان ও 2352 এর কোনটি‏ مجاهد কী? এবং‏ ميزان এর‏ إِغْتَسَل বলো দেখি,‏ 
۶ موزون এবং কোনটি‏ 
এর‏ میزان এর যে হরফগুলো‏ موزرن এবার শোন আরেকটি জরুরী কথা,‏ 
(৮-€-) এর বরাবরে হবে সেগুলো মূল হরফ | আর যে হরফগুলো‏ 
-৪)এর বাইরে হবে সেগুলো অতিরিক্ত হরফ | যেমন-‏ ع - (এ‏ 
ر 
রর‏ 9 8 
এর বরাবরে‏ ( ف لاع - ل ) এই তিনটি হরফ‏ (ن - ص - এখানে (১‏ 
ù হলো মূল হরফ ١ এখানে অতিরিক্ত কোন‏ - ص -ر ) এসেছে। সুতরাং‏ 
হরফ নেই ۱ আবার দেখো,‏ 


< 5 کا می > প‏ ° 5 2 

EEL. HEE 3 

উপরের তিনটি উদাহরণে ) (ن - ص - ر‎ এই হরফগুলো ميزان‎ এর 
(ف-ع- ل(‎ এর বরাবরে এসেছে সুতরাং এগুলো মূল হরফ। কিন্তু ناصر‎ এর 
الف‎ এবং انبصر‎ এর الف‎ ও نون‎ এবং انتنصر‎ এর الف - سين - تاء‎ এই 
হরফগুলো ميزان‎ এর (J - ف - ع‎ ( এর বাইরে এসেছে। সুতরাং এগুলো 
5585 হরফ ۱ 
موزون‎ এর প্রথম হরফটি ميزان‎ এর ) ف‎ ( এর বরাবরে এসেছে , সেজন্য 
প্রথম হরফটিকে ফা-কালিমা বলে। 551 দ্বিতীয় হরফটি € এর বরাবরে 
এসেছে, এজন্য দ্বিতীয় হরফটিকে আইন-কালিমা বলে ۱ আর তৃতীয় হরফটি J 
এর বরাবরে এসেছে , এজন্য তৃতীয় হরফটিকে লাম-কালিমা বলে। 


আরেকটি কথা শোনো, যেহেতু অধিকাংশ আরবী শব্দ ৯১৩ (বা ত্রিমূল) 


۳7 الطریق إلى الصرف 


সেহেতু ميزان‎ তৈরী হয়েছে ) ف - ع - ل‎ ( এই মূল তিন হরফ দ্বারা কিন্তু যে 
সকল শব্দের মূল হরফ ۶ পাচ সেই رباعي‎ ও خماسي‎ 3 
میزان‎ কেমন হবে ۶ 

উত্তর খুবই সোজা . অর্থাৎ میزان‎ এর ل‎ কে একবার বা দুই বার 
পুনঃউচ্চারণ করলেই رباعي‎ বা خماسي‎ এর ميزان‎ হয়ে যাবে | যেমন, এর 


o 


فعللل হলো‏ ميزان ৩১৮: এর‏ 5551 فعلل হলো‏ ميزان 


মূলকথা 

১। শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ নির্ধারণের জন্য তৈরীকৃত 
শব্দ-মাপকে ميزان‎ বলে। এবং ميزان‎ দ্বারা পরিমাপকৃত 
শব্দকে موزون‎ বলে। 

۵ ۱ میزان‎ এর মূল হরফ হলো ( J- ف - ع‎ ( তবে অধিকাংশ 

এর সংগে এক বা একাধিক‏ )4 £7 - ل ( ক্ষেত্রে‏ #كميزان 
অতিরিক্ত হরফ যুক্ত হয়।‏ 

৩। موزون‎ এর যে হরফগুলো ميزان‎ এর ) ف - ع - ل‎ 5 
বরাবরে হবে সেগুলো মূল হরফ আর (এ - (ف - ع‎ এর বাইরের 
হরফগুলো হলো অতিরিক্ত হরফ। 

8 ۱ ميزان‎ এর ) ف - ع - ل‎ ( এর বরাবরে موزون‎ এর যে 
হরফগুলো হবে সেগুলোকে যথাক্রমে ফা-কালিমা, আইন-কলিমা 
ও লাম-কলিমা বলে। 

6۱ رباعى‎ শব্দের ক্ষেত্রে ميزان‎ এ একটি এ এবং ৬৮৯৮ শব্দের 
ক্ষেত্রে ১, এ দু'টি এ বর্ধিত করা হয়। | 


অনুশীলনী 
১। নীচের 77755 


পলা 


পা ۳‏ - مقامیل - 1 2 تفيل - IAL‏ - إفعنلال” 


الطریق إلى الصرف ۹ 


ميزان ے مہ ہو ان 
নির্ধারণ করো।‏ 
ها اه سے موک وت (ক)- 4১০৫ চি‏ 


مر ےم لے e‏ ہے۔ رے 2 


تدحرج রি‏ - تبعشر وٹ - مغل ا 


و ره পা‏ $7.4 2 عم "+ ৩৫০০‏ 


27575 ان - 215 - Js‏ - تفعلل - تفعل - ( #٩‏ ) 


او ماس 


10157152582 58 
৩। নীচের ميزان 815115 موزون‎ নির্ধারণ করো | অতঃপর موزون‎ এর মূল 
.হরফ ও অতিরিক্ত হরফ চিহ্নিত করো। 


od. 


ہے ہے مس ںوھ ১৫ 52৫5 প পু ۰ পতিত 1০৩‏ وک 

استغفر - مفاتيع -. مضباح - علم - اخشوشَن - اقَشْعَر - انكسر - بکا۔ 

পাপা . ® هه‎ 

21৮1 ELE اطهّرٌ - اذهیمام-‎ 

¢ প্রতিটি ميزان‎ এর তিনটি করে موزون‎ উল্লেখ করো এবং মূল হরফ ও 
অতিরিক্ত হরফ নির্ধারণ করো। 


ام وه ۵ و م ৬.১ পট‏ 


Li‏ مفاعیل - এ‏ - يستفعلون - فعول” 
প্রশ্নমালা‏ 
১। ০1) কাকে বলে?‏ 
এর পরিচয় বলো।‏ ميزان ২।‏ 
৩। শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ বোঝার জন্য যে মাপ তৈরী করা‏ 
হয়েছে তাকে কি বলে?‏ 
এর উদ্দেশ্য কি?‏ ميزان ۱ 8 
কেন তৈরী করা হয়েছে?‏ ميزان | ¢ 
কাকে বলে? ۱‏ موزون | ا 
দ্বারা যে শব্দ পরিমাপ করা হয় সে শব্দকে কি বলে ?‏ میزان ۹۱ 
এর মূল হরফ কয়টি ওকি কি?‏ ميزان ۱ ا 


۲۰ الطریق إلى الصرف 


৯। موزرن‎ এর মূল হরফ কোনগুলো এবং অতিরিক্ত হরফ কোনগুলো ? 

১০। শব্দের মূল হরফ ও অতিরিক্ত হরফ বোঝার উপায় কি? 

3৫6 এখানে মূল হরফগুলো কি কি ?‏ | دد 

১২। ميزان‎ এর মূল হরফ তিনটি কেন রাখা হয়েছে? 

১৩। সাধারণতঃ আরবী শব্দের মূল হরফ কয়টি ? 

38 ۱ موزون‎ যদি رباعي‎ হয় তাহলে ميزان‎ কেমন হবে ? 

36 ۱ موزون‎ যদি خماسی‎ হয় তাহলে میزان‎ কমন হবে? 

বাড়ানো হয় ?‏ ل এবং কখন দু'টি‏ ل এ একটি‏ میزان কখন‏ | ناد 

১৭। 05 এই ৩।১ এর মূল হরফ কয়টি ও কি কি? 

এর মূল হরফ কয়টি ও কি কি?‏ ميزان এই‏ 412 | اد 

১৯। ফা-কালিমা, আইন-কালিমা ও লাম-কালিমা কাকে বলে ? 

২০। میزان‎ এর ف‎ কিংবা ع‎ কিংবা ل‎ এর বরাবরে ১১১১ এর যে হরফটি 
বসে তাকে কি বলে? 

২১51/2) শব্দের কোন হরফটি میزان‎ এর এ এর বরাবরে 7 

২২। 2452 শব্দের কোন হরফটি میزان‎ এর ف‎ এর বরাবরে রয়েছে? 

২৩ اعا‎ শব্দের কোন হরফটি میزان‎ এর { এর বরাবরে রয়েছে? 


শোন হে ভাই! ছয়টি গুণ ছাড়া কিছুতেই তুমি ইলম হাছিল | 
করতে পারবে না। মেধা, আগ্রহ, সাধনা, (অল্প রিযিকে) সন্তুষ্টি, 
উত্তাদের সোহবত এবং সুদীর্ঘ সময় ব্যয় | 


- ইমাম শাফেয়ী (রহঃ) 


الطريق إلى الصرف 


كيف SA ০১০০‏ و الزید فيه 
মুক্তমূল ও যুক্তমূল চেনার উপায়‏ 

ইতিপূর্বে তুমি مجرد‎ ও مزيد‎ এর পরিচয়, জেনেছো, مجرد‎ (বা মুক্তমূল) 
শব্দে শুধু মূল হরফ থাকে , অতিরিক্ত কোন হরফ থাকে না। আর مزید فبه‎ 
(বা যুক্তমূল) শব্দে মূল হরফের সংগে অতিরিক্ত এক বা একাধিক হরফ যুক্ত 
হয়। 

তবে মনে রাখতে হবে যে, مجرد‎  دیزم‎ নির্ধারণের মাপকাঠি হলো 
৩৫ ৮৫9 رَاجڈ‎ 52 এর نعل‎ টি। অর্থাৎ এই ফেয়েলটিতে অতিরিক্ত 
হরফ না থাকলে তাকে مجرد‎ বলা হবে ۱ এই ফেয়েল থেকে তৈরী অন্যান্য 
. مضارع » آمر. اسم الفاعِل ؛ اسم الْفعول‎ ٠ ماضي‎ ইত্যাদিতে যদি মূল 
হরফের সংগে অতিরিক্ত হরফ যুক্ত হয় তবু সেগুলো مجرد‎ হবে, ১: হবে 
না। সুতরাং 5 - اتح - مفتوح‎ - 2১৮28 7224 - فتح‎ ইত্যাদি সব 
.ইসম ও ফেয়েল ১৮ ثلائی‎ রূপে গণ্য হবে ۱ কেননা প্রথম ফেয়েল ০৪ তে 
তিনটি মূল হরফের সংগে অতিরিক্ত কোন হরফ নেই। 


ره مم 


তদ্রুপ +১:৮- ৮৯ بعمر-‎ এগুলো সব مجرد‎ ৮০৩০ কেননা মূল 
ফেয়েল بعر‎ তে চারটি মূল হরফের সংগে অতিরিক্ত কোন হরফ নেই। 

পক্ষান্তরে نت‎ ও 2৫, تبعگر‎ ফেয়েল দু'টি যথাক্রমে لائي‎ ও رباعي‎ 7 
ফীহি। কেননা এখানে ৩4. ০4:৯1. এর ফেয়েলটিতে মূল হরফের 
সংগে অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে। 


|502545 
ক্রিয়ামালা 
একথা তুমি আগেই পড়েছো যে, فعل‎ তিন প্রকার ماضي- مضارع - أمر‎ 
এই তিনের প্রতিটি .আবার দুই প্রকার معروف‎ (কর্তৃবাচক ক্রিয়া) ও 
مجهول‎ কের্মবাচক ক্রিয়া) তাহলে ফেয়েল মোট ছয় প্রকার হলো | যথা- 


۲۲ الطریق إلی الصرف 


SL ٩ ۱ ১৫৯০ ৮৪৮৪‏ مفررف | د 
مضارع ৩। ৩,০০৪ ৪14১৫‏ 
آمر مُجھولااطا أمر مرت 8 


আর প্রত্যেক প্রকার ফেয়েলের মোট পনেরটি صیفه‎ বা শব্দরূপ হয়ে 
থাকে ۱ 2৯।£ (বা একবচন) এর পাঁচটি, যথা - 
STB اعد ما ای أ واد مرت ناوت 9 تر د‎ 
8 | 405 اد ملا مذک نو منت 6۱۱ اج منت‎ 
جمع‎ (বো বহুবচন) এর পাঁচটি , যথা - 
ا‎ + | ৩০৩৩৮০৩1৮৪৬ ৮ ৫৯ 
৪15৬৮ نكر مك €1 جتم منت‎ 07865 


বো দ্ধিবচনের ) পীচটি , যথা -‏ 4:55 
تثنيه مذکر حاضر ٥‏ تثیيّہ 3 এ‏ ال یہ هدک غاب اد 
تثنیه متكلم ( مذكر و مؤنث ) 6۱ تثنيه مؤنث ৪1০৮৮‏ 


এই পনেরটি ফেয়েলের একত্রিত নকশাকে J)! سلسلة‎ (ক্রিয়ামালা) 
বলে। এখান আমরা ছয় প্রকার ফেয়েলের নকশা বা সিলসিল' পেশ করছি। 
প্রতিটি সিলসিলায় পনেরটি صیف‎ বা শব্দরূপ থাকবে ۱ এই নকশা"ও সিলসিলা 
সম্পূর্ণ কণ্ঠস্থ করে নাও। 

আরেকটা কথা এই যে, আমরা এখানে শুধু میزان‎ এর সিলসিলা পেশ 
করবো ۱ সেটার উপর ভিত্তি করে তুমি বিভিন্ন مرزون‎ এর সিলসিলা তৈরী করতে 
পারবে। 

আশা করি বিষয়টি তোমার জন্য কঠিন হবে না। কেননা الطریق إلى‎ 
العربیه‎ কিতাবে এই নকশা ও সিলসিলা তুমি মোটামুটি মুখস্থ করে এসেছো | 


۳۳ 


الطریق إلى الصرف 


ماضي مثبت معروفک 


>, شک ےب 


SEL, ১ واحد‎ করেছে বা করল। 
وا ۳ 1 < حاط‎ তুমি করেছ বা করলে 
صر‎ N 7 و 04 واحد‎ PÎ | 


EE واحد‎ আমি করেছি বা করলাম 


তারা (সকলে) করেছে বা করল।‏ جمع Et‏ > غائب 


17 


তোরা (সকলে) করেছ ۱‏ جمع 5 7 CC‏ خاطر 


مذکر 
আমর (সকলে) করেছি 0‏ جمع 9 7 < متکلم 
منت 
= 
তারা (দু'জন) করেছে বা করল।‏ تشنية غائب 
aa‏ 


তোমরা ) করেছ ۱‏ تثنية ۳0 8 حاضر 


৮১১৫৪ 


۳۴ 0 تثنية 5 2 3 متکلم 


تقلت | 


| ৬3 


1 


re‏ الطریق إلى الصرف 


ফেয়েলের মূল কি ? 

ছারফশান্ত্রের বিশারদগণ সিদ্ধান্ত দিয়েছেন যে, صر‎ হলো সকল 
ফেয়েলের মূল ۱ অর্থাৎ مصدر‎ থেকেই فعل‎ তৈরী হয়েছে। তবে প্রতিটি مصدر‎ 
থেকে একটিমাত্র نعل‎ তৈরী করা হয়েছে ۱ আর সেটা হলো ماضي معروف‎ এর 
واحد مذكر غنائب‎ এর صيفه‎ অর্থাৎ - تغل - آفعل - فكل - َكل -افععل‎ 
HET - قاعل - انفَعَلَ - فَعْلَلَ‎ 75482 ইত্যাদি । 

এই একটি মাত্র ফেয়েলের শেষে ناعل‎ এর লিংগ, বচন ও পুরুষের বিভিন্ন 
আলামত যোগ করে ফেয়েলের মোট পনেরটি 2৮০ বা শব্দরূপ তৈরী করা 
হয়েছে। ١ 

মোটকথা مصدر‎ থেকে তৈরী نعل‎ মূলত একটি, কিন্তু ফায়েলের লিংগ, 
বচন ও পুরুষ হচ্ছে বিভিন্ন, যার করণে ফেয়েলের মোট পনেরটি 2৯১০ বা 
শব্দরূপ হয়েছে। 

উদাহরণ স্বরূপ ৬15 সম্পর্কে চিন্তা করো; এখানে মূল ফেয়েল হচ্ছে 
قعل‎ তার শেষে ৩ সাকিন যোগ করা হয়েছে। এটা ফায়েলের واحد مژنث‎ 
غاب‎ (এক বচন, স্ত্রীলিংগ ও নামপুরুষ) হওয়ার আলামত | 

এখানে মূল ফেয়েল হলো $55 ۱ শেষ হরফটিকে সাকিন‏ 246 اوه 
واحد مذکر حاضر  করে ০ মাফতুহ যোগ করা হয়েছে। এটা ফায়েলের‏ 
(একবচন, পুংলিংগ ও মধ্যম পুরুষ) হওয়ার আলামত |‏ 

959 1, ও 444 এই صيفة‎ দুটি দেখো; মূল ফেয়েল হচ্ছে نعل‎ 
তার শেষে ফায়েলের লিংগ, বচন ও পুরুষের আলামত রূপে و‎ এবং ن‎ যোগ 
করা হয়েছে। এ দুটি যথাক্রমে ফায়েলের جمع مذکر غائب‎ এবং ৮১৩ جمع مؤنث‎ 
হওয়ার আলামত | অন্যান্য ছাগাগুলো সম্পর্কেও একই কথা। 

এভাবে ماضي مجهول‎ এবং مضارع‎ কেও ماضي معروف واحد مذکر‎ 
غائب‎ ) অর্থাৎ نعل‎ ( এর মাঝে পরিবর্তন ঘটিয়ে তৈরী করা হয়েছে। আর أمر‎ 


الطریق إلی الصرف Yo‏ 


কে তৈরী করা হয়েছে مضارع‎ এর মাঝে পরিবর্তন ঘটিয়ে ١ مضارع مجھول‎ 
তৈরী করা হয়েছে مضارع معروف‎ এর মাঝে পরিবর্তন ঘটিয়ে । তাহলে খোলাসা 
কথা এই দাড়ালো যে, مصدر‎ থেকে معروف واحد مذکر غائب‎ ৮৮৩ - এই 
একটিমাত্র Jai তৈরী হয়েছে। অতঃপর তার মাঝে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে 
ماضي مجهول‎ ও مضارع معروف‎ এর প্রথম نعل‎ টি তৈরী করা হয়েছে। 
159975 সেগুলোর শেষে ناعل‎ এর বিভিন্ন আলামত যুক্ত করে অন্যান্য صيفة‎ 
তরী করা হয়েছে। অদ্রপ আমরের বিভিন্ন ছীগাহ তৈরী করা হয়েছে মোযারের 
ভিন্ন ছীগাহ থেকে। 


মূলকথা 
১। ফেয়েল মোট তিন প্রকার ١ ماضي - مضارع - آمر‎ 
প্রতিটি আবার দুই প্রকার | যথা - 
مضارع معروف | 9 ماضي مجھول | ماضي معروف | د‎ 
8 | أمر معروف لفك مضارع مجھول‎ ৬। 27572 
২। ফেয়েলের মূল হলো মাছদার , আর মূল ফেয়েল মাত্র একটি, 
অর্থাৎ ماضي معروف واحد مذكر غائب‎ ۱ অতঃপর তার মাঝে 
বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে مضارع معروف 8 ماضي مجھول‎ তৈরী 
করা হয়। আবার مضارع معروف‎ থেকে مضارع مجهول‎ তৈরী 
করা হয় 435 مضارع‎ থেকে آمر‎ তৈরী করা হয়। 


প্রশ্নমালা 
১। তিন প্রকার ফেয়েল কিকি? 
২। ফেয়েলের এই তিন প্রকার কোন হিসাবে ? 
৩। কাল হিসাবে ফেয়েল কত প্রকার ও কি কি? 
8 | فاعل‎ এর উল্লেখ অনুল্লেখ হিসাবে نعل‎ কত প্রকার ও কি 7 


৫। معروف‎ ও ০৯৫. কাকে বলে এবং ফেয়েলের এই প্রকার কোন 
হিসাবেঃ 


۳۹ الطریق إلى الصرف 


গুলোর নাম ۱‏ نعل কাল ও ۴ হিসাবে‏ ن 

৭। সমস্ত ফেয়েলের মূল কি ? 

৮। مصدر‎ থেকে কয়টি نعل‎ তৈরী করা হয় ? 

৯। | - ماضي - مضارع‎ এই তিন প্রকার ফেয়েলের কোনটি مصدر‎ 
থেকে তৈরী করা হয় ? - 


১০। ماضی معروف‎ ও ماضی مجهول‎ এর কোনটি مصدر‎ থেকে তৈরী করা 


হয়ঃ 
دد‎ | ১১০০ ماضى‎ এর পনেরটি صیفه‎ এর কোনটি مصدر‎ থেকে তৈরী 
করা হয়। 


১২। ماضي معروف‎ এর অন্যান্য “৬৮ কিভাবে তৈরী করা হয়? 


১৩। ماضي معروف واحد مذکر‎ এর শেষে কি যোগ করে ماضي معروف‎ এর 
অন্যান্য صیفه‎ তৈরী করা হয়? 


১৪1 معروف واخد مذکر غائب‎ ৮৬ এর শেষে فاعل‎ এর বিভিন্ন আলামত 
কেন যোগ করা হয়? ١ 

কোথেকে তৈরী করা ۶‏ ماضي مجهول واحد مذكر غائب ১৫।‏ 

কোথেকে তৈরী করা হয়?‏ مضارع معروف | تال 

3٩ ۱ مضارع سجھول‎ কোথেকে তৈরী করা হয় ? 

১৮। أمر‎ কোথেকে তৈরী করা হয়? 


ইলম তোমাকে সামান্য কিছু দান করবে ۱ আর ইলম বড় 
গায়রতওয়ালা, তাই ইলম কারো দুয়ারে আসে না, বরং ইলমের 


দুয়ারে সবাইকে আসতে হয় | 
- ইমাম মালিক (রহঃ) 


الطریق إلى الصرف ۷ 


علا صات الفاعل في جیّۓ الماضي 

মাযীর বিভিন্ন ছীগায় ফায়েলের আলামত 
একথা তুমি জেনে এসেছো معروف واحد مذكر غائت.,0‎ ৮০৬ এর শেষে 
০৩ এর লিংগ, বচন ও পুরুষের বিভিন্ন আলামত যুক্ত হয় এবং এভাবে ماضي‎ 
معروف‎ এর মোট পনেরটি صبغه‎ তৈরী হয়। এখন আমরা এখানে সেই 


আলামতগুলো তোমার সামনে তুলে ধরবো | 


এই ফেয়েলের মাঝে বিদ্যমান ৯৯ 
যমীর হলো فاعل‎ - এখানের ফায়েলের 
-লিংগ, বচন ও পুরুষের কোন আলামত 
নেই। 


مؤنث সাকিন হলো ফায়েল‏ ت 
হওয়ার আলামত | এই ফেয়েলের মাঝে‏ 
فاعل যমীর হলো‏ مي বিদ্যমান‏ 


লামকে সাকিন করে মাফতৃহ ت‎ 
যোগ করা হয়েছে। এটা. فاعل‎ এর যামীর 
এবং ۹ حاضر‎ ৮০ واحد‎ 5 
আলামত | 


লামকে সাকিন করে মাকসূর ت‎ 
যোগ করা হয়েছে। এটা فاعل‎ এর যামীর 
এবং ফায়েল حاضر‎ ৮55 واحد‎ 5 
আলামত | 

সাকিন করে মাযমূম তা‏ ود 
এর যামীর‏ فاعل যোগ করা হয়েছে। এটা‏ ' 


3 (واحد مذکر (৮০৮৪‏ 


فعل ت ০৮1১)‏ مؤنث (৬৮১৬‏ 


(৮০৬ (واحد مذكر‎ এ এ 


(৮০৬ (واحد مؤنث‎ © LS 


০০০‏ (واحد متکلم) 


الطریق إلی الصرف 


এবং ফায়েল واحد متکلم‎ 75 
আলামত ৷ ١ 


শা 


লামকে মাযমূম করে ওয়াও যোগ 
করা হয়েছে। এটা )০ এর যামীর এবং 
ফায়েল جمع مذکر غائب‎ হওয়ার 


যোগ করা হয়েছে। এটা ,) এর যামীর 
এবং ফায়েল مؤنث غائب‎ > হওয়ার 
আলামত | 


লামকে সাকিন করে تم‎ . যোগ করা 
হয়েছে। এটা ناعل‎ এর যামীর এবং 
ফায়েল جمع مذکرحاضر‎ হওয়ার আলামত | 


লামকে সাকিন করে ہن‎ যোগ করা 
হয়েছে। এটা نعل‎ এর যামীর এবং 
ফায়েল جمع مونث حاضر‎ 5 
আলামত | 


লামকে সাকিন করে نا‎ যোগ করা 
হয়েছে। এটা ناعل‎ এর যামীর এবং 
ফায়েল جمع متكلم‎ হওয়ার আলামত | 


লামকে মাফতৃহ করে আলিফ যোগ 
করা হয়েছে। এটা 3০৩ এর যামীর এবং 
ফায়েল مذكر غاب‎ «৪ হওয়ার 


۳۸ 


لا اج مذكر ابا 


(৮৬ (جمم مونث‎ 54৫৪ 


(৮০৬ ৮৬ (جمع‎ নিন 


فعل تن (جمع مؤنث (৮০৬‏ 


فعل تا (جمع متكلم) 


425 1 (تثنية مذکر (SE‏ 


الطریق إلى الصرف ۹ 


a 


আলামত ۱ 


লামকে মাফতৃহ করে ىا‎ যোগ করা (تثنية مؤنث غائب)‎ CLS 
5۳7۳5 ۱ এটা فاعل‎ এর যামীর এবং 
ফায়েল ৬৮৮০ ০০৮ تثنية‎ হওয়ার 
আলামত। 


লামকে সাকিন করে تما‎ যোগ করা (৮৬ مذکر و مؤنث‎ 25) ৫04 
হয়েছে। এটা ناعل‎ এর যামীর এবং 
ফায়েল حاضر‎ ৬০১ تثنیه مذكر و‎ 3 
আলামত ۱ (সুতরাং تا‎ হচ্ছে দু'টি ছীগার 
আলামত |) 
লামকে সাকিন করে انا‎ যোগ করা ل نا (تثنية متکلم)‎ 
হয়েছে। এটা فاعل‎ এর যামীর এবং, / 
db موه‎ gia কন £5০ 
oT: ° 


১। অতি দ্রুত বলে যাও। 


নমুনা 
(সে করেছে বা করল ( ফায়েলের লিংগ, বচন ও পুরুষের 1% 
. কোন আলামত নেই | ফেয়েলের মাঝে বিদ্যমান هر‎ যামীর 
হচ্ছে ফায়েল। 


(সে করেছে বা করল।) . সাকিন তা হলো ফায়েল نعلت . واحد‎ 
. مؤنث غائب‎ হওয়ার আলামত ۱ ফেয়েলের মাঝে বিদ্যমান 

যামীর হচ্ছে ফায়েল।‏ هي 

(তুমি করেছো বা করলে |) মাফতু ০ হলো. ফায়েল فعلت راحد‎ 
“৯০৮ مذکر‎ হওয়ার আলামত এবং ফায়েলের যামীর | 

20 


2 الطریق إلى الصرف 


سے و مم 


২। فاعل‎ এর লিংগ, বচন ও পুরুষের আলামত ও যামীরগুলোর পরিচয় 
অতি দ্রুত বলে যাও | 

ئ - نت -و -ن ت - ما - تم ت - تن - نا - تما -۱- تا 

৩। অনুশীলন - ১ এর নমুনা হিসাবে অতি দ্রুত বলে ۱ 

رجت - صَليْتٌ - أَخْرجتا 

8 ١ নীচের প্রতিটি মাছদার থেকে প্রথমে ماضی معروف واحد منکز غائب‎ 
-এর ফেয়েল তৈরী করো, অতঃপর ماضی معروف‎ এর পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ 
করো। | 
E 7201 الات الا ال‎ 

BE UNSEEN‏ تمدو دعت 


তুমি যদি তিনটি কাজ করো - মোতালাআ করে সবকে - 
বসো, উত্তাদের প্রতিটি কথা পূর্ণ মনোযোগের সাথে শোনো 
এবং সবকের তাকরার করো তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি, 
_ যাকীয়ল উদ ۶ রহ) | 


الطريق إلى الصرف 


মাযী মাজহুল বানানোর নিয়ম 

ماضي معروف এর পরিচয় তুমি আগেই জেনেছো এবং‏ مجھرل ও‏ معروف 
ماضي مجهول বা ক্রিয়ামালাও তোমার মুখস্থ হয়েছে। এবার‏ سلسله الافعال এর‏ 
তৈরী করার নিয়ম ۱‏ 

৮৫৬ ماضي معروف واحد -ذکر‎ এর ০০৮ থেকে ماضي مجهرل واحد مذکر‎ 
غائب‎ এর صیغه‎ তৈরী হবে ۱ নিয়ম এই - 
نعل‎ এর প্রথম হরফে যাম্মা এবং দ্বিতীয় হরফে কাসরা দাও। এখন কি 
হলো ۶ فعل‎ থেকে فعل‎ হলো ۱ এটাই হলো ماضي مجھول واحد مذكر غائب‎ 
এর صيغه‎ 

এখন: ماضي مجهرل‎ এর অন্যান্য صيغه‎ তৈরী করতে হলে نعل‎ এর শেষে 
نانب الفاعل‎ এর বিভিন্ন আলামত ও যামীর যোগ করো, যেমন ماضي معروف‎ 
مذکر غائب‎ ১১ এর শেষে যোগ করেছিলে পরবর্তী পৃষ্ঠায় প্রদত্ত নকশাটি 
দেখলেই বিষয়টি তুমি বুঝতে পারবে। 


غالب 


১ তাদের (সকল)-কে করা {‏ مذکر ۔ 


۱ ذکر 
ا ا فا در 
۲ 


: 56 يي‎ তোমাদের (দু'জন)-কে { 


۳۳ الطریق إلى الصرف 


سلسلة المإضي الممتبت المبهول 


احد 


فعل তাকে করা হয়েছে বা‏ : ات 
করা হল।‏ ہا مؤنث 


91 
مۇنث‎ ও - করা হল। 


واحد 


হা 


আমাকে করা হয়েছেবা. |‏ 7 - مذکر 
۱ ا রা হয়েছে‏ ا 
করা হল। এ‏ 


19. 

O হয়েছে বা করা হল। 04 
مذکر‎ 8 তোমাদের (সকল)-কে ۱ عتم‎ 
_/ ৮৯ করা হয়েছে বা করা হল। Û 


- 
0 مه 
فعلتن 

ہم 


4 


_ তাদের (দু'জন)-কে করা { 
হয়েছে বা করা হল ۱ 


করা হয়েছে বা করা হল। |) فع‎ 

-. مذکر 
2.০ আমাদের (দু'জন)-কে 2.4‏ 
کات করা হয়েছে বা করা হল।‏ 


الطریق إلى الصرف r‏ 


১। নীচের ক্রিয়ামালাতে ফেয়েলের শেষে যুক্ত আলামতগুলো দ্রুত বলে 
যাও। 


উড জর নার مرو‎ 

০2255 সা - 55 - یلت‎ 7 

৩। প্রথমে ماضي معروف واحد مذکر غائب‎ থেকে ماضي مجهرل واحد مذکر‎ 
غائب‎ তৈরী করো | অতঃপর ماضي مجهول‎ এর পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করো । 


- نص - کل - ترك - ال - قمع - 5855 حَهِدٌ - حفظ - رب‎ 
রি 
একটি জরুরী কথা 
مفعول به‎ দাবী করা না করা হিসাবে ফেয়েল দুই প্রকার- لازم‎ ও متعدي‎ 
لازم‎ এ ফেয়েলকে বলে যা নিজের Jeli কে নিয়েই সন্তুষ্ট থাকে, কোন 
টি 
وک انت غربت الشمش‎ লি ع‎ ২৯০০০ 
বাংলায় এগুলোকে আমরা অকর্মক ক্রিয়া বলতে পারি। 
ৰ : متعدي‎ 3 ফেয়েলকে বলে যা নিজের Jeli, কে নিয়ে 392 য,বরং এক 
| বা একাধিক مفعول به‎ দাবী করে। যেমন - 
۱ ٤ام شرب راشد‎ - Cais ef es Ie fs 
বাংলায় এগুলোকে আমরা সকর্মক ক্রিয়া বলতে পারি। 


ve‏ الطريق إلى الصرف 


মনে রেখো , مجهول‎ এর ফেয়েল শুধু متعدي‎ থেকে তৈরী হয়, لازم‎ থেকে 
তৈরী হয় না। 
8 নীচের ফেয়েলগুলোর পরিচয় দ্রুত বলে TTS | 


নমুনা 
دح ماضي معروف جمع مذکر حاضر‎ 
550542551১4 ماضي‎ ১৪ 


সি 74৯ - 2 Eee د - ما روا‎ = ১০ 


6 ০6০৬ 62 


SE Ed 2 LLLP NU 085 تعلمتم ۔ملمتا‎ 


প্রশ্নমালা 

১। ماضی مجھول واحد مذکر غائب‎ এর ফেয়েল কোন ফেয়েল থেকে তৈরী 
করা হয়? | 

٩ | ৮১৩ ماضي معروف واحد مذکر‎ থেকে ০৯৫২ ماضي‎ এর কোন ছীগা 
তৈরী করা হয়? 

৩। مجهول‎ ৮৮৬ এর অন্যান্য صیفه‎ কিভাবে তৈরী করা হয়? 

8 | ماضي مجهرل‎ বানানোর নিয়ম কি ? 

¢ | কোন ফেয়েল সংখ্যায় বেশী, مجهول‎ না معروف‎ 7 এবং কেন? 

৬। فعل معروف‎ কি শুধু مصدر متعدي‎ থেকে তৈরী ۶ 

٩۱ فعل معروف‎ কি শুধু مصدر لازم‎ থেকে তৈরী হয় 7 

থেকে তৈরী ۶‏ نعل متعدي কি শুধু‏ فعل مجھول لا 

۵ | এ; এই ছীগায় ر تم‎ যামীরটি কি فاعل‎ এর না مفعول‎ এর ? 

এর ۶‏ مفغول به এর না‏ فاعل যামীরটি‏ تم تم 259198 এই‏ نصرتم ১০।‏ 
۱ رو وھ পরিভাষায়‏ 

এর বিভিন্ন ছীগার আলামত কি ভিন্ন‏ ماضي مجهول ও‏ ماضي معروف ا ڈ۵ 
না অভিন্ন?‏ 


الطریق إلى الصرف ٣‏ 


আগেই তুমি জেনেছো যে, نعل ماضى‎ অতীতকাল প্রকাশ করে আর نعل‎ 
مضارع‎ বর্তমানকাল বা ভবিষ্যৎকাল প্রকাশ করে। অর্থাৎ অবস্থা ভেদে একই 
ফেয়েল কখনো বর্তমান কাল বোঝায় আবার কখনো ভবিষ্যৎ কাল বোঝায় , 
যেমন- راثید الآن‎ 17% (রাশেদ এখন পড়ছে। ) এবং بعد قليل‎ 421,158 
(রাশেদ একটু পরে পড়বে ৷ ) 1 

এখন আমরা فعل مضارع‎ বানানোর নিয়ম আলোচনা করবো ۱ তুমি 
জানো যে, فعل مضارع معروف‎ এর ছীগা এ ماضي معروف واحد مذکر‎ থেকে. 
তৈরী হয়। এবার শোনো কিভাবে তা তৈরী হয়? 
معروف واحد مذكر غائب‎ ৮৮৬ এর ছীগা J এর প্রথম হরফকে সাকিন 
করো অতঃপর শুরুতে اہی‎ এই চার হরফের কোন একটি হরফ যোগ করো 
এবং শেষ হরফে ضمه‎ দাও। এখন مضارع معروف‎ এর ফেয়েল হয়ে গেলো। 


বলে ۱ হরফগুলো প্রয়োগের নিয়ম‏ أحرف الضارعة এই চার হরফকে‏ أتين 
এই-‏ 
৬ আসে চার ছীগার শুরুতে ۱ যথা -‏ 


تثنیه مذكر غائب ۱ ٭ واحد مذكر SE‏ اد 
جمع مؤنث غائب | 8 جمع مذکر غائب ৩।‏ 


আসে আট ছীগার শুরুতে ۱ যথা -‏ ت 

واحد مؤنث حاضر ۱ © واحد مذکر <١ ৮০৬‏ واحد ৬০৪০‏ غائب اد 

جمع مؤنث حاضرا ی جمع مذکر حاضر 6 واحد مؤنث غائب | 8 
تثنية مؤنث حاضر ۱ 5 تثنیه مذکر حاضر ٩۱‏ 

{ হরফটি আসে একটি ছীগার শুরুতে, অর্থাৎ - ) واحد متكلم ( مذكر و مؤنٹ‎ 

এর শুরুতে |‏ جمع متکلم ও‏ تثنيه متكلم - হরফটি আসে শুধু‏ ن 


۳۹ الطریق এ!‏ الصرف 


سلسلة المضارع 
মুযারে-এর ক্রিয়ামালা‏ 


এর ক্রিয়ামালায় যেমন পনেরটি করে‏ ماضی مجهول ও‏ ماضي معروف 

ক্রিয়ামালায়ও‏ مضارع مجهول ও‏ مضارع معروف ছিলো তেমনি‏ صیفه 
এর‏ تثنيه এর পাচটি, এবং‏ جمع এর পাঁচটি,‏ واحد পনেরটি করে 4১.০ রয়েছে।‏ 
পাচটি।‏ 

নীচে প্রথমে আমরা مضارع معروف‎ এর ক্রিয়ামালা এবং তারপর مضارع‎ 
مجھول‎ এর ক্রিয়ামালা পেশ করছি। তবে ماضي معروف‎ ও ০১৫৭ ماضي‎ এর 
মত مضارع‎ এর ক্ষেত্রেও শুধু ميزان‎ এর ).سل لة الأفعال‎ করা হবে । সেটার 
উপর ভিত্তি করে তুমি বিভিন্ন موزون‎ এর سلسله .الضارع‎ তৈরী করে নিতে 
পারবে। 


তালিবুল ইলমের কর্তব্য হলো- 
০ কলবকে সমস্ত মন্দ স্বভাব থেকে পাক পবিত্র করা | 
কেননা কলব হচ্ছে ইলমের 5191۹ | 


০ চিন্তাকে বিক্ষিপ্ত করে, এমন সকল সম্পর্ক কর্তন করা। 


কেননা চিন্তার একাগ্রতা ছাড়া ইলম অর্জন করা সম্ভব নয়। 


০ রোগী নিজেকে যেভাবে চিকিৎসকের হাতে অর্পণ করে 
সেভাবে নিজেকে উস্তাদের হাতে অর্পণ করা এবং বিনয়ের সাথে 
তার কথা মেনে চলা | 


-আল্লামা ইবনুল জাওযী (রহঃ) 


۳۷ 


: غانب 


০০05 


| ৫ তারা (সকলে) করবে, ডি 


۳ تثنية‎ তারা (দু'জন) করবে, 


الطریق إلى الصرف 


سلسلة المخارع المعرو ف 


শু ০৯৪ 
۳ واحد‎ সে করাবে, করছে, করে و ا ا‎ 
9 ۱ سئ‎ 


3 
راحد ا‎ তুমি করবে, করছো, কারো 


, واحد ر‎ আরি করবে, করছ, করি ১৪ 


করছে, করে ۱‏ ى٣‏ میں 


১ তোমরা (সকলে) করবে, م‎ 
৮: করছো, করো 


2 { وت 2 


উই. তোমরা (TA) PACT, 


7 [a 
ঢিল ۱ 
: করছো, করো 


تفع لان 


2 ode 


আমরা (দু'জন) করবো, 920 
۰ করছি কলি 


نفعل 


الطريق إلى الضرف 


অনুশীলনী 


১। প্রতিটি ছীগার পরিচয় দ্রুত বলে যাও। 


(আমরা দু'জন বা আমরা সকলে করবো, করছি, করি।) 4;‏ 
تثنيه مذكر و مؤنث متكلم এবং‏ جمع مذکر و مزنث متکل 


) তারা সকলে করবে, করছে, করে। ) ৬১৬ يفعلون ۰, جمع مذكر‎ 


oes ৬০৪০০ وم و‎ 


ت تفعل - یمین - নি‏ - تفْعلِينَ - تفعلان - یفعلان - dai‏ 


২। নীচের موزون‎ গুলোর سلسلة الافعال‎ মুখস্থ করো ۱ 


Ia a ۳ ۳ 2 লতি » 2-1 
সি 


26, পা مهو‎ 


ینیع - Fi‏ - یخرج - ريل - بل - یستعیل - یتضدق 
ছীগাগুলোর পরিচয় বলে যাও |‏ موه “৩।‏ 


০০৮১০৮22524 
لمع - تشربون - عارك تج كالن > ی ی‎ - 


۳۸ 


Er 


- ০৯ - DS - یَضْعکانِ‎ - TRL - تغرفین‎ - ১৪১৯০ - بفتح‎ 


ہے ی۔ إي 


শন ৬০১ 
تقترب - یجاهدون‎ - ১০৪৬ - -یعلمون - تنورت‎ ৩১৩০৮ 


صیفه এর পাচটি করে‏ مضارع معررف প্রতিটি শিরোনামের বিপরীতে‏ و 


বলো। 


تثنیه مذكر حاضر | 9 واحد متکلم ২।‏ جمع مذکر حاضر ১।‏ 


واحد مونث حاضر ١‏ ® تثنیه حاضر | ا جمع مذکر غائب ۹۱ 
বলো এবং তার পরিচয়‏ موزون এর একটি করে‏ ميزان নীচের প্রতিটি‏ ¢ 


বলো। 


নমুনা 


فعلتت (তুমি সত্য বলেছো বা বললে) ৪45‏ فاضي مثبت معروف 


الطریق إلى الصرف ۳۹ 


(তাকে সাহায্য করা হয়েছে বা করা CTI) فعلت نصرت‎ 


ماضي مشبت مجهول واحد مؤنث SE‏ 


(তারা প্রশ্ন করবে রা করছে বা করে। ) اا‎ 


مضارع مثبت معروف جمع مؤنث غائب 


ছিপ তে 


۱ 7 ۰ ۳ 
E‏ 11 کت ہج یں ےھ و ی اہ 
افقلت - فعلوا - نفغل - فعلتم"- 9১৫৫‏ = فعلتن تفعلن - فعلنا 


7 الطریق إلى الصرف 


كيف یبنی الضارع الجھول 


1111۳7 মাজহুল বানানোর নিয়ম 

مضارع معروف বানানো খুবই. 755 ۱ এটা তৈরী হবে‏ مضارع مجهول 
থেকে।‏ 

প্রথমে علامة مضارع‎ কে ضمه‎ দান করো এবং শেষ হরফের আগের . 
হরফটিকে >=; দান করো। ব্যস, مضارع مجهول‎ হয়ে গেলো ۱ যেমন - 
2০৮ থেকে “نکر‎ 
৩৮ থেকে 4০৫ 
۱ থেকে تخل‎ ইত্যাদি । 

পরবর্তী পৃষ্ঠায় مضارع مجهول‎ এর পূর্ণ سلسلة الأفعال‎ পেশ করা হলো ۱ 
ভালোভাবে মুখস্থ করে নাও ۱ মনে রাখতে হবে, لازم‎ থেকে সাধারণত نعل‎ 
مجهول‎ তৈরী হয় না। বরং فعل معروف‎ থেকে তৈরী হয়। 

‘আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, مضارع معروف‎ এর আইন কালিমায় 
বিভিন্নহরকত হয় যেমন, 24,4, কিন্তু مضارع مجهول‎ এর 
আইন কালিমা শুধু মাফতৃহ হয়। যেমন 24,5747 ও 4৮০৯4 


দ্বীনের খেদমতের নিয়তে বাংলা ভাষা চর্চা করা এবং বাংলা 
সাহিত্যে অত্যন্ত পারদর্শী হওয়া প্রত্যেক তালিবে ইলমের অবশ্য 
কর্তব্য | 


তবে অবশ্যই তা উস্তাদের তত্বাবধানে করতে হবে। অন্যথায় | 
কল্যাণের পরিবর্তে অকল্যাণের আশংকা রয়েছে। 


٤٤ 


الطریق إلى الضرف 
سلسلة المضارع المجهول 


aE | তাকে করা হবে, হচ্ছে, 00 
نب‎ En واحد‎ ed 


TED |, তোমাকে করা হবে, রি 
م‎ ৩১১০ / RT 04251 


سا তাদের (সকল)-কে করা‏ مذکر ۲ 
مونث غائب 


৮৯ হবে, হচ্ছে, হয় هل‎ ۷ 


তোমাদের (সকল)-কে [১‏ مذکر 
ےس 


بیع আমাদের (সকল)-কে f‏ مذکر 
ثفن ] ৮৯ করা হবে, হচ্ছে, হয়‏ ون متكلم 


— مذکر‎ ۱ ০১০৪ 
৮০৫. ১ سید‎ 6 র (দু' জন)-কে { 8 
مونث‎ করা হবে, হচ্ছে, হয় تفعلان‎ 


۲ الطريق إلى الصرف 


অনুশীলনী 


১। প্রতিটি ছীগার পরিচয় দ্রুত বলে যাও। 
নমুনা 
مضارع مجهول واحد‎ (তাকে করা হবে বা করা হচ্ছে বা করা হয়।) 12. 
مذکر غائب‎ 
ماضي معروف جمع مذکر غائب‎ (তারা করেছে বা করলো।) 1৪ 

تفل তারা করবে বা করছে বা করে।)‏ ( مضارع معروف جمع مؤنث غائب 
قعلت ) (আমাকে করা হয়েছে বা হলো।‏ ماضي مجهول واحد متكلم 
بفعلن - فلتم - تفعلین - أفعل - تفغل - فلق - تفعلن - تفعلان 

ور سد شس شارت 
ره و Ee‏ و ১2‏ ف -يفتع -ي: E E‏ 

ib‏ سل - یستعمل" 
৩। অতিদ্রুত নীচের ফেয়েলগুলোর পরিচয় বলো।‏ 


(তাকে সাহায্য করা হবে বা করা হচ্ছে বা করা হয়।) 724‏ مضارع مجهول 
واحد مذکر غائب 
Ed পপর ৩০‏ و ০১০৩‏ 
تسالون - فان - تغسل ہر - یشرب > تعمل - تضربان - بعبد এ‏ 
০০‏ دوم ,851( رود 
EEE HY‏ مه هه প্রতিটি‏ | 8 
23۱ 
নমুনা‏ 
يفعلون 228 ) (তারা খুলবে বা খুলছে বা খোলে।‏ مضارع مثبت 


معروف جمع مذکر غائب 

( তাদের দু'জনকে হত্যা করা হয়েছে বা করা হলো ।) ১১৪ یلا‎ 
ماضي مثبت مجهول تثنیه مذكر غائب‎ 

( আমাদেরকে প্রশ্ন করা হবে বা করা হচ্ছে বা করা হয়।) مل‎ (24 
مصارع ميت وی ی ی‎ 


م ۵ رارم 


তবে ও 27 ا کم‎ লব - ا فعلا‎ 
فکَلتا موی‎ - LS - ১১ 
প্রশ্নমালা 


১ 


কে কোন |‏ مضارع مجھول কে কোন ফেয়েল হতে এবং‏ مضارع معروف 

ফেয়েল হতে তৈরী করা হয়? 

٩ ۱ مضارع معروف‎ তৈরী করার নিয়ম বলো। 

© | مضارع معروف‎ তৈরী করতে হলে ৮১৬ ماضي معروف واحد مذكر‎ এর 1 
কোন হরফকে সাকিন করতে হবে £ 

8 ١ 72/.541 421 কিকি? 

0 )ھ0 

ব্যবহৃত হয়? 


এর শুরুতে ব্যবহৃত হয় এবং সেগুলো কি কি?‏ صیغه কয়টি‏ ي | ا 


٩۱ ن‎ কোন صيغه‎ এর শুরুতে ব্যবহৃত হয়? 

۲۱ ت‎ কয়টি «এর শুরুতে ব্যবহৃত হয় এবং সেগুলো কি কি? 
> | 1 কোন صیفه‎ এর শুরুতে ব্যবহৃত হয়? . 

১০। مضارع‎ এর কোন কোন نعل‎ একাধিক ছীগার জন্য ব্যবহৃত হয় ? 
১১। ৮১০০ এর কোন কোন نعل‎ দু'টি ছীগার জন্য ব্যবহৃত ۰ 


এর জন্য ব্যবহৃত হয়া?‏ صیف এর কোন ০টি মোট তিনটি‏ مضارع ۱ جد 


1 


4 الطریق إلى الصرف 


১৩। 43.مضارع‎ কোন فعل‎ টি মোট চার ছীগার জন্য ব্যবহৃত হয় এবং 
সেগুলো কিকি? 

১৪। مضارع‎ এর কোন কোন ফেয়েলের শেষে فاعل‎ এর কোন আলামত 
যোগ হয়না? 

১৫। مضارع‎ এর কোন কোন ফেয়েলের শেষে Jeli এর আলামত যোগ 
হয়? 

১৬। ١ الاعراب‎ 3% কাকে বলে এবং তা.কোন কোন ফেয়েলের শেষে যুক্ত 
হয়? 

3٩ ۱ نون الاعراب‎ কখন মাফতৃহ এবং কখন মাকসূর হয় ۶ 

১৮। یفعلن‎ ও تفعلن‎ এ দু'টি صبفه‎ এর نون‎ এর পরিচয় কি? 

১৯। يفعلون‎ এখানে راو‎ কিসের আলামত ? এটা ইসম না হরফ 7 

30 ۱ ০১ এখানে الف‎ কিসের আলামত م‎ এটা হরফ না ইসম ? 

২১। تفعلين‎ এখানে ي‎ কিসের আলামত م‎ এটা হরফ না ইসম 7 

২২। مضارع مجھول‎ বানানোর নিয়ম কি এবং معروف‎ ও مجھول‎ এর 
আলামতে মুযারের মাঝে পার্থক্য কি? 

২৩। مضارع‎ এর معروف‎ ও ১৯৪ এর ছীগা দু'টির মাঝে কয়টি পার্থক্য 
ওকিকি? 


|  উত্তাদ পরম্পরায় ছাহাবা কেরামের মাধ্যমে একজন তালিবে 
ওয়াসাল্লামের সঙ্গে এবং তার মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল 
আলামীনের সঙ্গে ۱ সুতরাং অন্য কোন পরিচয়, এবং অন্য কোন 


আল্লাহ তার রিযিকের এবং তার ইজ্জতের যিম্মাদার | 


الطريق إلى الصرف ٤‏ 


آخوال ০১০‏ الماضي و المضارع 
ও মুযারের আইন কালিমার হরকতের অবস্থা‏ 113 


তৈরী করার নিয়ম তুমি শিখেছো, তাতে একটা বিষয়‏ مضارع ও‏ ماضي 


নিশ্চয় লক্ষ্য করেছো যে, ماضي معروف‎ এর আইন কালিমা কখনো মাফতুহ , 
কখনো মাকসূর এবং কখনো মাযমূম হয়ে থাকে ۱ যেমন - 
فعل‎ CH) کتبا‎ 
00251103095) ৮০ 
قعل‎ UE) کش‎ 
55 مضارع معروف‎ এর আইন কালিমাও কখনো মাফতৃহ, কখনো 
মাকসূর, এবং কখনো মাযমূম হয়ে থাকে ۱ যেমন - 


৮৬ رام هم‎ 7 পতিত 
على وزن ) بت‎ ( 


بفتح 
® 2 ہے 1 ۰ 2 
يضرب (على وزن ) يفعل 

৯১০‏ و 


ra‏ ( على وزن ) يفعل 


তবে ماضي مجهول‎ এর আইন কালিমা একই অবস্থায় থাকে, অর্থাৎ সর্বদা 
مجرور‎ হয় | যেমন - 


[{ 


৬৯৪ تور ومع (علی وزن)‎ 
559 مضارع مجهول‎ এর আইন কালিমা একই অবস্থায় থাকে, অর্থাৎ 
সর্বদা مفتوح‎ হয়। যেমন - 


জি ক ও পে‏ ( علی وزن ) نعل“ 


٦٦‏ الطریق إلى الصرف 


দূর অতীতকালীন ক্রিয়া 


ক্রিয়াটি দূর অতীতকালে ঘটেছে, একথা বোঝানোর জন্য ماضي‎ এর 
শুরুতে كان - كانت - كنت‎ ইত্যাদি ব্যবহার করা ¥ | তবে ماضي‎ এর ছীগাটি 
যেরূপ হবে الکرن‎ মাছদার থেকে নির্গত ছীগাটিও অনুরূপ হবে ۱ যেমন - 


সে প্রহার করেছিলো | كانت ضريت‎ ৮৩০০ کان‎ 
আমি প্রহার করেছিলাম। ৰ 
তারা (সকলে) প্রহার করেছিলো | 22552125778 
আমরা (সকলে) প্রহার করেছিলাম ০75 کتا‎ 
তারা (দুজন) প্রহার করেছিলো। 595 05৬ - 0০5 UV 


তোমরা (দু'জন) প্রহার করেছিলে । 122: کنتما‎ - 02৮5 کنتما‎ 
বিভিন্ন ফেয়েল থেকে ماضي بعید معروف‎ এর পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করো | 
নীচে ماضي بعيد مجهول‎ 4০ এর ক্রিয়ামালা মুখস্থ করো। 
তাকে প্রহার করা হয়েছিল। كانت ربت‎ - ০৮৮ 5৮ 


٦ 


মোম যেমন সারা রাত গলে গলে শেষ হয়ে যায়, তোমার 
আমার জীবনও তেমনি শেষ হয়ে চলেছে। এ সময় তুমি 
কখনো আর ফিরে পাবে না। কিন্তু ইলমের জন্য যে মেহনত ও 
সাধনা করবে তার সুফল তোমার হাতে থেকে যাবে | 
-হযরত হাসান বাছরী (রহঃ) 

۱ ৮ 


الطريق إلى الصرف ۷ 


ঘটমান অতীত ক্রিয়া 


একথা বোঝায় যে, ফেয়েলটি অতীতকালে বারবার‏ ماضي استمراري 
کان - كانت - كنت - এর ফেয়েলগুলোর শুরুতে‏ مضارع ঘটতো বা ঘটছিলো।‏ 
তৈরী হয়। তবে আশা‏ فعل ماضي استمراري ইত্যাদি ফেয়েল যোগ করলে‏ كنت 
মাছদার থেকে নির্গত‏ الکون করি একথা তুমি অবশ্যই বুঝতে পেরেছো যে,‏ 
এর অনুরূপ হবে ۱ যেমন -‏ مضارع ফেয়েলটির লিংগ ও বচন পরবর্তী‏ 


সে প্রহার করতো | 2৮-36-৮০8৬ 


বিভিন্ন ফেয়েল থেকে ماضي استمراري معروف و مجھول‎ এর পূর্ণ ক্রিয়ামালা 
মুখস্থ করো। 


অনুশীলনী 


১। নীচের ফেয়েলগুলোর অর্থ দ্রুত বলে যাও। 


“7 2 ef سے‎ ক ৬০৮ ৪০৫৬ 
کانا يَعْرِفَانٍ‎ - Lal سألن - كنت‎ YH - کنتم دهم - كان يعرف‎ 
52৯ 


২। দ্রুত আরবীতে বলে যাও। 


আমাকে প্রশ্ন করা হতো | তুমি খেলা করতে | তারা (সকলে) সাহায্য 
করতো | সে পড়তো | তাদেরকে নিষেধ করা হয়েছিলো | তুমি চিনতে না | 
তোমরা সফর করতে | আমাদের প্রতি জুলুম করা হয়েছে। তারা পান করবে। 
তোমাদেরকে হেফাজত করা হবে | 


৩। নীচের ফেয়েলগুলোর শুরুতে کان - کانت‎ ইত্যাদি ফেয়েল যোগ করো 
এবং ছীগাগুলোর পরিচয় বলো | 


ہے ےه ھ ای کے عم و رم 92 م2 کک ھ رو 
৮ পি‏ ... يشكرون ... یظلم ... منعن ... یسالن ...ارسلوا ... ینام 


£۸ الطريق إلى الصرف 
নমুনা‏ 


كنت তুমি পান করেছিলে | ০৮১‏ ماضي بعيد معروف واحد مذکر حاضر 


১। ماضی استمراري‎ বলে? 

২: ماضي بعيد‎ কাকে বলে? 

MET SET‏ ات اه 
গঠনগত পার্থক্য কি?‏ 

8 ۱ বাংলায় ماضي استمراري‎ এর তরজমা কি হবে? 

© | যে ماضي‎ একথা বোঝায় যে, فعل‎ টি অতীতকালে বারংবার ঘটেছে 
তাকে কি বলে? 

৬। যে ماضي‎ শুধু একথা বোঝায় যে, نعل‎ টি অতীতকালে ঘটেছে তাকে 
কি বলে? 

٩۱ যে مأضي‎ একথা বোঝায় যে, J৯ টি দূর অতীতকালে ঘটেছে তাকে 
কিবলে ? 

এর সমন্বয়ে ঘটিত +‏ فعل ১- ৮৮৩ কোন কোন‏ | لا 

৯। ماضي استمراري‎ কোন কোন فعل‎ এর সমন্বয়ে ঘটিত 7 

১০। ماضي بعيد‎ তৈরী করতে হলে কার শুরুতে كان - كانت‎ 
যোগ করতে হয় £ 

ইত্যাদি‏ كان - كانت তৈরী করতে হলে কার শুরুতে‏ ماضي استمراري | دد 
যোগ করতে হয় ?‏ 


১২। ০ ৮৮৩ ও ماضي استمراي‎ এর উভয় ফেয়েলের মাঝে কোন কোন 
বিষয়ে অভিন্নতা জরুরী ? 


الطریق إلى الصرف ۹ 


اعراب الفعل الضارع 

কয়েকটি হরফ نعل مضارع‎ এর শেষে পরিবর্তন ঘটায় একথা তুমি الطریق‎ 
إلى العربيه‎ কিতাবে পড়েছো। যেমন لم‎ হরফটি نعل مضارع‎ এর শুরুতে এসে 
তার শেষে. জযম দান করে এবং الاعراب‎ $3 যুক্ত সাতটি صيغه‎ থেকে نون‎ 
الاعراب‎ ফেলে দেয় , কিন্তু %%%| نون الجمع‎ কে বহাল রাখে। তদ্রুপ 
লাম-কালিমা হরফে 550 হলে লাম-কালিমাকে ফেলে দেয়। 

এটা তো হলো আকৃতিগত পরিবর্তন ۱ لم‎ হরফটি فعل مضارع‎ এর মাঝে 
অর্থগত পরিবর্তনও করে থাকে | অর্থাৎ مضارع‎ কে منفي‎ ৮৮৮ তে রূপান্তরিত 
করে। 

সুতরাং 445 لم‎ অর্থ হলো 5৮ 

উনারা كا ا و‎ 
فعل. مضارع‎ এর ক্রিয়ামালা বা سلسلة الأفعال‎ মুখস্থ করে এসেছো | তবু 
এখানে আবার আমরা উক্ত سلسلة الأفعال‎ পেশ করছি ۱ আরো ভালো ভাবে 
মখস্থ করে নাও | 


الطریق إلی الصرف 
¿ بلم المعرو فة 
۳ الأفعال المنفية بلم 


0 
لل 5 
َ‫ 


: رس 
: ہی (১) "৮‏ - 
De i‏ 
তোমরা লে ফি [a‏ جع ۳ 
تسس 9 
۱ 3 غائب 
০22‏ 
{ ٭٭دیم ۳۳۷ سد ےن 
[এ‏ 


৮৮৫2 

تثنية 2 نٹ 

٠ আমরা (দু'জন) করিনি 
|| 


الطریق إلى الصرف 
214০‏ 1558 المنغية بلم المجهولة 


رون ) کم 


EE ۱ 
EE যাকে 
ا‎ 
৮৮৫৫০), এ তাদের ছকে কর [১ 

2 سی درک ےد 


০০৫ 2) نت‎ 


555 


of.‏ الطريق إلى الصرف 


مو 
মুখস্থ করো‏ سلسلة الأفعال গুলোর‏ موزون ১ নীচের‏ 
Em 2৮57 1৮০৪০‏ لم يتنتع 
لم يضرت ] উন‏ 47150 
لم تسل" | Wie‏ دع | لم بعلم 
১০‏ لم بر 
لم يبتيم لم يتصرف 
لم لین ৮৭‏ 
৩। নীচের ফেয়েলগুলোর পরিচয় দ্রুত বলে ۱‏ 
لم یسلا - لم رب - Mp‏ قطن - لم تفسل - لم َغْوف 
৮০৭‏ - لم ينتعا - لم تفن - لم تجیسا - لم يَرْسَلنَ - لم قربي 


নমুনা 
الاضي النفي بلم في الضارع الجهول‎ (তাদেরকে প্রশ্ন করা হয়নি।) 1:৮7 
جمع مذکر غائب‎ 
الماضي النفي بلم في الضارع العروف واحد مزنث‎ (সে মারেনি। ( لم تضرِبُ‎ 
غائب‎ ۱ 
الماضي النفي بلم في الضارع العروف واحد مذکر حاضر‎ (তুমি মারোনি। ) ' 
8 উপরের প্রতিটি ফেয়েলকে الاضي النفي بما‎ এ রূপান্তরিত ۱ 
© | নীচের প্রতিটি ফেয়েলকে الاضي النفي بلم في الضارع‎ এ রূপান্তরিত 
করো। 
25757175556 اا‎ 


الطريق إلى الصرف or‏ 


ا ہہ اک 
E E‏ لعزي تنا 
নীচের ফেয়েলগুলোর পরিচয় অতিদ্িত বলো। ۱‏ ۱ 8 
১৮৪‏ ہہ - উস‏ - ما (৩5-21-1855‏ 
شرم د و 52 4558 2575-1০-১4‏ 12:24 
৮৩ 6৮454371949‏ تون - كنم Boor Bis‏ 
الین رک دال بدن 


প্রশ্নমালা 
১৭ لم‎ হরফটি مضارع‎ এর মাঝে কয় ধরনের পরিবর্তন ঘটায় ? 
২। لم‎ ٧7 مضارع‎ এর শেষে আকৃতিগত কি পরিবর্তন ঘটায় ? 
© | لم‎ তুরফটি مضارع‎ এর শেষ হতে কোন نون‎ ফেলে দেয় এবং কোন 
১৯ বহাল রাখে ? 
8 | হরফটি مضارع‎ শেষ থেকে কয়টি نون‎ ফেলে দেয় ? 
¢ | لم‎ হরফটি مضارع‎ এর মাঝে অর্থগত কি পরিবর্তন করে ? 
نا‎ | ৫১০ ما‎ এর বিকল্প আরবী ফেয়েলটি কি হবে? 
৭। 9:৫০ এর বিকল্প আরবী ফেয়েলটি কি হবে? 


ot‏ الطريق إلى الصرف 


ى و ام مير 
النفي المؤكد ৮2‏ في الستقبلِ 
এর‏ ضمه এর শুরুতে এসে তার শেষে পাচ স্থানে‏ مضارع হরফটি‏ لن 
ফেলে দেয়। কিন্তু‏ نون الاعراب পরিবর্তে >; দান করে এবং সাতটি স্থানে‏ 
5 الطریق إلى العربية ৮৯ এর দুটি নূন বহাল থাকে | এসব কথা‏ مزنث 
পড়ে এসেছো।‏ 
এর আকৃতিগত পরিবর্তন অর্থগত‏ مضارع অব্যয়ের কারণে‏ لن এটা হলো‏ 
খাছ করে দেয় এবং‏ 49-577 مستقبل কে‏ مضارع হরফটি‏ لن পরিবর্তন এই যে,‏ 
এর অর্থ জোরদার করে এসব‏ نفي তে রূপান্তরিত করে এবং‏ منفي কে‏ مثبت 
০৫‏ الک কিতাবে পড়ে এসেছো। তাছাড়া‏ الطريق إلى العربيه বিষয়ও তুমি‏ 
বা ক্রিয়ামালাও মুখস্থ করে এসেছো ۱‏ سلسلة الافعال এর‏ بِأَنْ ة في Jill‏ 
এর নকশা‏ رک في لتق مود করে 4৫1‏ 86× ۳ 
দেয়া হলো। ভালোভাবে মুখস্থ করে ۱‏ 
এর পরিবর্তে ফাতহা‏ ضمة এর যে পাচ ছিগার শেষে‏ مضارع অব্যয়টি‏ لن 
দেয় সেগুলো এই-‏ 
واحد مؤنث غائب ২।‏ واحد مذكر غائب ১।‏ 
واحد متكلم ا8 واحد مذكر حاضر | 5 
جمع متكلم 6۱ 
ফেলে দেয়-‏ نون الاعراب থেকে‏ صيغة এর যে সাতটি‏ مضارع অব্যয়টি‏ لن 
এর দুই 5 |‏ جمع مذکر 
তাছনিয়ার ছীগাহ।‏ 


১০৮ واحد مؤنث‎ এর 5 | 


الطريق إلى الصرف 6 
'النفي المؤکد بلن في المستقبل المعروف 
Li‏ مذکر 
تن تفعل { OD 0 ত‏ 
لن تفعل مذکر 
হি উতর 0550‏ رن > حاضر 


یسر [ 7۹8۹ رس 2০১‏ سد 


[3৮‏ لت رھ 


০৭‏ الطریق إلى الصرف 
النخي المؤكد بلن في المستقبل المجھول 


০৮৫০১ এপ { ১ 


۵ له ۵ مس رم 


سس سس )5 


ذكر 

৮৮৫০৮) এ | 
EGE جمع‎ তোমাদের (সকল)-কে 6 ক 
مور‎ কিছুতেই করা হবে না। لن تفعلن ا‎ 


- مذکر 
او اس جيم بویت ) سکم 


nese 


| 28 a 
غائب‎ ) রি 5 5 তাদের (দু'জন)-কে ۳ 4 
۱ منت‎ "_ কিছুতেই করা হবে না। ) لن تفعلا‎ 


৮৫ মদ পি 7۶ 
৪ "_ কিছুতেই করা হবে না। | لن تفعلا‎ 


7 مذکر 
67 اشستی ০৫৩) মদ‏ 


الطريق إلى الصرف ov‏ 


408 
لن يَفْهُمُوا - لن يُقَطْعْنَ - 3৮2০-04-59‏ - لن نما - 09 


তা و‎ তা Pd 


- لن تمعن‎ - iy - UE لن تفتع - لن‎ - ০০ 
২। নীচের ফেয়েলগুলোকে النفي الوکد بلن في الستقبل‎ রূপান্তরিত 


করো। 
یی و سار‎ 8৯০৮০ نو ہد - نرك - یسافران - لا‎ 
“ەم ,2 م ےو ر‎ 
تنصزن - تَلْيَحُونَ‎ ৮2৮৯ - 052 - UES - 
প্রশ্নমালা 


এর মাঝে কয় ধরনের পবির্তন করে?‏ قعل مضارع হরফটি‏ لن | د 

+ | لن‎ হরফটি بمضارع‎ এর শেষে আকৃতিগত কি কি পরিবর্তন করে ? 
فتحه‎ দান করে ? 

8 ۱ لن‎ হরফটি مضارع‎ কোন কোন صیغه‎ থেকে نون الاعراب‎ ফেলে দেয় ? 

৫। কোন দুটি নূন لن‎ যুক্ত হওয়ার পরও مضارع‎ এর শেষে বহাল থাকে? 

কোন কোন কালের অর্থ প্রদান করে এবং ০) যুক্ত হওয়ার‏ فعل مضارع ١‏ ذا 
পর কোন অর্থটি বাদ পড়ে ?‏ 

٩۱ لن‎ যুক্ত হওয়ার পর €১৮ فعل‎ কোন কালের জন্য নির্ধারিত হয়ে : 
যায়? ۲ 

৮। لن‎ 3 উভয় হরফ نفي‎ এর অর্থ দেয়, কিন্তু উভয়ের মাঝে পার্থক্য 
কি? 


on‏ الطریق إلى الصرف 


بيان نون التوكيد 
নূনে তাকীদ প্রসংগ‏ 

যে নূন مضارع . أمر . نهي‎ এই তিন ফেয়েলের শেষে যুক্ত হয়ে 
ফেয়েলের অর্থকে জোরদার করে তাকে ال کید‎ 5% বলে। এই নুন দুই প্রকার 

تُون التوكيد 26258 8 نون التوكيد 2541 

۱ خفيفه নৃনকে‏ ساكن এবং‏ ثقيله নূনকে‏ مشدد 
যুক্ত হয়ে থাকে,‏ نون ثقيله এর সকল ছীগার শেষে‏ مضارع . أمر . نهي 
কখনো তাছনিয়ার চার 2511 এবং জমা মুআন্নাছের দুই ছীগার '‏ نون خفيفة কিন্তু‏ 
শেষে যুক্ত হয় না।‏ 

لام التوکید الفتوحة যুক্ত করতে হলে শুরুতে‏ نون 45 এর শেষে‏ مضارع 
J, এই পীচ ছীগার‏ - تفعل - تفعل - أفعل _ نفعل | যোগ করো‏ 
یفعلون - تفعلون - ০১১৬৬‏ - تفعلان - যোগ করো এবং‏ فتحه শেষে‏ 
ফেলে‏ نون الاعراب এই সাত 8۱۹1 থেকে‏ تفعلان - تفعلان - تفعلین 
যোগ করো,‏ الف এর পূর্বে‏ نون ثقيله এর দুই ছীগায়‏ جمع مزنث দাও এবং‏ 
যাতে দু'টি নূন একত্র হওয়ার কারণে জটিলতা সৃষ্টি না হয়।‏ 

মনে রাখতে হবে যে, চার তাছনিয়া এবং জমা মুআন্নাছের দুই ছীগায় ১৯ 
ثقیله‎ সর্বদা مکسور‎ হয়, আর অন্যান্য ছীগায় (৯৬ হয়। 

নীচে 2.6591 التوكيدٍ و نون‎ 36595851205 দেয়া হলো | এই 
ক্রিয়ামালাগুলো এসো আরবী শিখিতে তুমি পড়ো নি। এগুলো তোমার জন্য 
একেবারে নতুন ۱ তাই খুব ভালো ভাবে মুখস্থ করে নাও। 


খুশী করা ۱ সুতরাং যদি এমন হয় যে, তুমি সবকিছু পেয়েছো 
কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে মনে রেখো, তুমি কিছুই 
পাওনি। 


- হযমত শামছুল হক ছেদর ছাহেব 253 


لطر pa)‏ 68 
۱ 1 1 ۱ 1 النون ۱ شعو ক এ‏ 
۱ [مستقبل المعروف مع لام التوكيد و لثقيلة 
g ۱ ০০০০‏ 


ور جن 
: 5 
ODE‏ 
9 00 کے غاب 
৮ 87 ۱‏ 7 
لس و دم 

| 

8 

1 


2 غائب 
টি D2‏ 
অতি অবশ্যই‏ تفنية ۲ 
مشش 


) وت 


) تي 


]422 المجهول مع لام التوکید و النون الثقيلة 
سلسلة المستق, 


اب 
অতি অবশ্যই‏ واحد کے 
وج 
অতি অবশ্যই‏ ود لا 
অতি অবশ্যই ۱‏ واحد 56 
ا aê‏ 
রিনি‏ 
অতি অবশ্যই তাদের‏ جمع 5 
LC (সকল)-কে করা হবে। |‏ 
অতি অবশ্যই তোমাদের‏ جمع 
ie (সকল)-কে করা হবে। {‏ 
অতি অবশ্যই আমাদের‏ جمع ® 
টি ৮৪‏ ہے 


কিনি কে রে 
। 


4 6 حاضر 
,11 ۳ 
i তি অবশ্যই তোমাদের‏ 
(দু'জন)- |‏ 
কে করা হবে।‏ 


ই 
5 2০৮ অতি অবশ্যই 
(দৃ'জন)-কে করা হবে 
۱ 


الطریق إلى الصرف ۱ 


5 ميزان গুলোর‏ صیغه এর‏ لام التوكيد مع النون 45201 নীচে প্রদত্ত‏ | د 
বলে ۱‏ 
واحد متکلم معروف - واحد مذکر مجهول - جمع مذکر غائب مجهول 
جمع مزنث حاضر مجهول - تثنیه مزنث حاضر معروف - واحد متکلم 
تثنيه مذکر غائب مجهول - جمع متکلم معروف - تثنیه مذکر حاضر 
جمع مذکر حاضر - واخد ৬০১৮‏ حاضر مجهول 
অর্থসহ বলো।‏ موزون এর পাচটি করে‏ صيغة ২। উপরের প্রতিটি‏ 
গুলোর পরিচয় অর্থসহ দ্রুত বলো,‏ موزون ৩। নীচের‏ 
। আরবীতে ۱‏ 8 
করা হবে ۱ তোমাদের দুজনকে অতি অবশ্যই 2۳ করা হবে । তাকে‏ 
অতি. অবশ্যই পাঠানো হবে. ।' তোমরা কিছুতেই মুছবে না। তারা‏ 
দু'জন সাতার কেটেছে। তোমাকে অতি অবশ্যই খাওয়ানো হবে ١‏ 
আমরা অতি অবশ্যই শিখবো | তারা অতি অবশ্যই সফর করবে ۱‏ 
সে অতি অবশ্যই সত্য বলবে ۱‏ 
অতিদ্রুত বলে যাও।‏ ميزان নীচের ছীগাগুলোর‏ ¢ 
ماضي مطلق معروف » جمع مذکر غائب (ক)‏ 
مضارع مجهول . تثنیه مؤنث غائب ( ٩‏ ) 
الاضي النفي یلم ٠‏ في الضارع العروف , واحد مؤنث حاضر ( ٩‏ ) 
لام التوکید مع النون الثقیله في الستقبل الجهو . جمع مؤنث حاضر( 5 ) 
النفي المؤكد بلن في الستقبل العروف ٠‏ تثنيه مذکر غائب ( 5 ) 
لام التوکید مع النون الثقيلة في آلستقبل العروف. تثنيه ১০১০‏ حاضر ( 5 ) 


1 الطريق إلى الصرف 


ماضي استمراري مجهول ‏ جمع مؤنث حاضر ( 5 ) 

۲ مضارع منفي مجهول . جمع مذکر ৮১৬‏ ( 5 ) 

দ্রুত অর্থসহ বলে |‏ موزون উপরের প্রতিটি 2.০ এর পাচটি করে‏ | لا 

৭। নীচের প্রতিটি ১১), এর পরিচয় অর্থসহ অতিদ্রুত বলে Te |‏ 
شَرمُوا - لايَلبَسُوْنَ - لم تَفْهَمُوا - مرفوا - EN‏ - یل - পিএ‏ 
54570455০৫4‏ 86524088220 - 
'كاثوا بَعْرَقُونَ - ما كُنتم تون - كنا LLIN‏ كانًا بَقبدانِ - ৫5‏ 
Ey‏ - ما کنث سال - لم تثزلا - لَتَمَعَلْسَانٌ - LAE‏ - کانوا GH‏ - 

جاه لم تبتیمن - A BLL‏ 

৮। আরবী বলো। 

আমরা অতি অবশ্যই ফিরবো ۱ তোমরা দু'জন জুলুম করো নি । তারা 
কিছুতেই বসবে না ۱ তোমরা অতি অবশ্যই বুঝবে ۱ তুমি পড়তে | আমাকে 
অতি অবশ্যই সাহায্য করা হবে ۱ তোমরা দু'জন ক্রয় করো নি । তাদেরকে 
অবশ্যই শেখানো হবে ۱ 


প্রশ্নমালা 


যোগ করতে হলে তার শুরুতে কি‏ نون التوکید এর শেষে‏ مضارع | د 
যোগ করা শর্ত ۶‏ 


২। نون التوكيد‎ কত প্রকার ও কিকি? 

5 | 4:৪7 نون‎ ও نون خفيفه‎ কাকে বলে ? 

8 ۱ نون التوكيد‎ কোন কোন نعل‎ এর শেষে যুক্ত হয়? 
» | مضارع‎ ছাড়া আর কোথায় نون التوکید‎ যুক্ত হয় ۶ 
৬। | ছাড়া আর কোথায় نون التوکید‎ যুক্ত হয় ۶ 


الطریق إلی الصرف খা‏ 


۹۱ نهي‎ ছাড়া আর কোথায় نون التوکید‎ যুক্ত হয় 7 . 


৮1 ১৮৯ نون‎ এর পূর্বে কয়টি ছীগায় نتحه‎ যুক্ত হয় এবং সেগুলো কি 
কি? 

৯। واحد‎ এর কোন ছীগায় «177 نون‎ এর পূর্বে کسر‎ 7 

১০। حاضر‎ ৬০১৯ واحد‎ এর ক্ষেত্রে نون ثقيله‎ এর পূর্বে কোন 8 
হবে? ছি 

১১। جمع مذكر‎ এর দুই ছীগায় 455) نون‎ এর পূর্বে কোন হরকত হবে? 

১২। نون ثقیله‎ এর পূর্বে কোন কোন ছীগায় الف‎ থাকে + ۱ 

3۵ | تثنيه‎ এর صيغه‎ গুলোতে نون ثقيله‎ এর পূর্ববর্তী الف‎ টি কি যুক্ত 
হয়েছে না আগে থেকেই ছিলো ? 

১৪ | جمع مژنث‎ এর দুই ছীগায় نون ثقيله‎ এর পূর্বে الف‎ যোগ 
কারণ কি? 

১৫। نون ثقيله‎ কখন মাফতৃহ এবং কখন মাকসুর হয় ? 

১৬। مضارع‎ এর শেষে نون ثقيله‎ যোগ করার পূর্ণ নিয়ম বলো £ 

১৭। কোন কোন صيغه‎ এর শেষে نون خفيفه‎ যুক্ত হয় বলো | 7 

<< | কোন কোন صيغة‎ এর শেষে نون خفيفة‎ যুক্ত হয় না বল। 


যারা মিথ্যা কথা.বলে তাদের যেহেন দুর্বল হয়ে যায়, 
স্বৃতিশক্তি কমে যায়। ইলম হাছিল করা তাদের পক্ষে সম্ভব হয় 
না। 0 


- মিরগীনানী (রহঃ) 


٦٤‏ الطریق إلی الصرف 
بيان الامر 
আদেশ-ক্রিয়া‏ 

একথা তুমি জানো যে, আদেশবাচক ক্রিয়াকে نعل الامر‎ বলে। 


আর‏ 055 الأمر 4০ ও ddl‏ الأمر প্রকার , যথা- Spall‏ 5 فعل الامر 
آمر حاضر معروف - أمر غائب و متكلم | দু’ প্রকার‏ 8 فعل الأمر العروف 


মোট ছয়টি । যথা -‏ صيغه এর‏ آمر حاضر معروف 

جمع مذکر حاضر ( (গ‏ واحد مؤنث حاضر ( (খ‏ واحد مذکر حاضر (ক)‏ 
تشنیه مؤنث حاضر ( 5 ) تثنيه مذکر حاضر ( 15 ) جمع مؤنث حاضر ( ٩‏ ) 

এখন آمر حاضر معروف‎ এর  هغیص‎ তুমি বানাতে চাও مضارع‎ এর ঠিক 
এ ছীগার শুরু থেকে علامة الضایع‎ ফেলে দাও এবং শুরুতে همزة الرصل‎ 
যোগ করো এবং الاعراب‎ ৫৯ ফেলে দাও। আর نون الاعراپ‎ না থাকলে 
নাম-কলিমাকে সাকিন করো | কিন্তু লাম-কালিমা হরফে .جا‎ হলে তা ফেলে 
319 | 

 |‏ مضموم سے سی 5 فضارع 
এবং‏ افتح থেকে‏ فح থেকে 21 এবং‏ £ تر যেমন,‏ | 505 مکسور অন্যথায়‏ 
৮4 থেকে ১151‏ 

যোগ‏ همزة الوصل এর পরবর্তী হরফটি সাকিন না হলে‏ علامة الضارع 
عد থেকে‏ تمد করার প্রয়োজন নেই । যেমন‏ 


56 


الطريق إلى الصرف 
كيف এ‏ الأمْرٌ SE‏ المتكلم 


৩5৮ | বানানোর নিয়ম‏ و متکلم 
যোগ করো এবং 554‏ لام الآمْر এর শুরুতে‏ مضارع غائب و متكلم 
থাকলে তাও ফেলে 518 | লাম-কালিমাকে সাকিন করো কিন্তু‏ الاغراب 
লাম-কালিমা হরফে 320 হলে ফেলে দাও।‏ 


ے 


নীচে আমরা خاضر‎ 2 এবং و متکلم‎ ১5 ৮৮ এর পূর্ণ সিলসিলা 
বা ক্রিয়ামালা পেশ করছি। ভালো ভাবে তা মুখস্থ করে নাও। 


এর তরজমা বাংলায় সাধারণতঃ এভাবে করা হয় । সে‏ امر غائب و متكلم 
বা তারা যেন করে | আমি বা আমরা যেন করি | সে বা তারা করুক | তার বা‏ 
তাদের করা উচিত | আমার বা আমাদের করা উচিত |‏ 


যারা খুশু-খুযু এবং ইহতিমামের সাথে নামায আদায় করে 
আল্লাহ তাদেরকে ইলম'দান করেন। হযরত আলী ইবনুল হাসান 
(রাঃ) যখন অযু করতেন তখন তার চেহারা (ভয়ে) ফেকাশে 
হয়ে যেতো | 


একবার তাকে জিজ্ঞাসা করা হলো, অযুর সময় আপনার 
এমন অবস্থা হয় কেন? 


তিনি রললেন, তোমরা কি জানো, এখন আমি কোন মহান 
সত্তার সামনে দাড়াতে যাচ্ছি?! 


-আল্লামা ইবনুল জাওযী (রহঃ) 


یب 
الطريق إلى ০‏ 
"+ 


.4 ال مر المعروف 


- غائب 
3 .یب بت 
۱ 8ع مؤ 
ر ۱ 
ات 


TaD 
ےم‎ টিটি হি ہی‎ 
করো। 


مکل 
আমরা (সকলে) যেন করি‏ جمع © 
৮৫৮7১ ۱‏ 
তারা (দু'জন) যেন‏ £ مؤنث 
7 ۱ و عاضر 
مسب رج 


ذک | 
করি 0‏ ہے 7 ونت 70 
৪ 2 ۲‏ 


| 
| 
(৮০ 
| 
| 


الطریق إلى الصرف ۷ 


2 وها .و هم‎ ۰ 
المجهول‎ ৮231 ৫ كيف‎ 
آمر‎ এর সকল হীগা مضارع‎ শুরুতে ll لام‎ ٤ করে 
তৈরী করা 58 | نون الاعراب‎ থাকলে তা পড়ে যাবে ۱ نون الاعراب‎ না থাকলে 
লাম-কালিমা সাকিন হবে। পক্ষান্তরে লাম-কালিমা হরফে ইল্্ত হলে তা পড়ে 
যাবে। পরবর্তী পৃষ্ঠায় أمر مجهول‎ এর পূর্ণ سلسله‎ বা ক্রিয়ামালা পেশ করছি ; 
ভালো ভাবে মুখস্থ করে নাও। 
مجهول‎ | এর তরজমা বাংলায় এভাবে করা হয়। তাকে করা হোক। 
তাকে যেন করা হয়। তাকে করা উচিত। 


۸ الطريق إلى الصرف 
سلسلة ال مر المجهول 


তাকে করা হোক‏ ,|> ۳ 0 »غائب 

৬৮৫ তা ১৯ জোমাকে ক হোক ۳ 

৮৫ ৮.১ واحد‎ আমাকে করা হোক { لافعل‎ 

1 ا “১‏ بت 
مؤنث 

EX SE ین‎ 
سك‎ 


- مذکر 
it‏ ا 5 
جم ر رورى ) متکلم 


3 


ا 
و سای 0-۰ সত‏ 


{ مسبیچ س )= 


55 م‎ ۹ চি 
e o 
۱ ١ ١ 5 5 ۰ ١ ٦ ۰ ٦ 
5 en 5৩ ০ 5 ۳ Kl ‌ ی‎ ۳0 
٭‎ 's ۱ ۳ ھن‎ tw ۰ له عو ۱ ےج ۔‎ ۳ ৪ ۰ 
۰ 1١ 3 0 ١ ۰ 


۱ الطریق إلى الصرف ۹ 
অনুশীলনী‏ 


গুলোর পরিচয় অর্থসহ দ্রুত বলে যাও।‏ میزان নীচে আমরের‏ ۱ د 
ب 1207000 
অর্থসহ দ্রুত :‏ موزون এর বিপরীতে পাচটি করে‏ موزون উপরের প্রতিটি‏ | د 
বলে যাও। .‏ 
70 5ھ "" 
১৮4৮7 E‏ - لن ৮১5‏ - کانوا ১0053‏ - کنتم 
منعته میعتم - عفن - bcd‏ - لیسافروا 9 ما 7155 1১2)‏ 
es‏ - لیتزلتان"- 5125 - لیوا - لدع - امش 
کرو । আরবী‏ 8 
আমাদের বোঝা উচিৎ ۱ তারা যেন সাহায্য করে ۱ আমাদেরকে‏ 
কিছুতেই বাধা দেয়া হবে না ۱ তোমরা জমা করবে ۱ তারা অতি‏ 
অবশ্যই ত্যাগ করবে। তোমাদেরকে পাঠানো হোক 1 তারা দু'জন !‏ 
যেন ফিরে আসে ۱ তোমরা দু'জন অতি অবশ্যই সফর করবে । তারা‏ 
সাদকা করে নি । তারা দু'জন যেন সাদকা করে ۱ আমাদেরকে মানা‏ 
করা হতো ۱ তারা অতি অবশ্যই কাটবে ۱ তোমরা দু'জন খেয়েছিলে।.‏ 
আমরা বুঝতাম |‏ 
নীচের প্রতিটি শিরোনামের জন্য একটি করে ফেয়েল অতিদ্রুত বলে!‏ ¢ 
যাও। ۱ |‏ 


سی ی 


آمر حاضر معروف » جمع مؤنٹ( (ক‏ 
آمر حاضرمجھول . جمع مذكر ( ٩‏ ) 


آمر حاضر مجهول , تثنيه مؤنث و مذكر ( ٩‏ ) 


.¥ الطريق إلى الصرف 


لام التوكيد مع النون الثقيله في المستقبل الجهول ۰ تفنیه مذكر غائب ( 8 ) 
ماضني استمراري معروف » جمع متكلم ( 5 ) 
لام التوكيد مع النون الخفيفه في الستقبل العروف . جمع مذكر حاضر (ছ)‏ 


তৈরী হয় ?‏ الام الامر এর কয়টি ছীগা‏ | معروف اد 

২। آمر‎ এর কয়টি ছীগা لام الامر‎ যোগে তৈরী হয়? 

© | نعل أمر‎ কোন ফেয়েল থেকে তৈরী করা হয়? 

8 ۱ কোন نعل‎ এর শুরুতে لام الامر‎ যোগ করা হয়? 

4۱ فعل مضارع‎ এর শুরুতে لام الامر‎ এসে তাতে কি কি পরিবর্তন ঘটায়? 

۱ مجهول‎ | এর কয়টি ফেয়েল لامالامر‎ যোগ করে তৈরী করা হয়? 

৭। আমলের ক্ষেত্রে لام الام‎ এর অনুরূপ হরফ কোনটি ? 

৮। معروف‎ ৮০৬ =| বানানোর নিয়ম কি? 

5 فعل مضارع‎ এর কোন صيغه‎ থেকে أمر حاضر معروف‎ তৈরী করা হয়? 

১০। কখন معروف‎ ৮০৬ =| এর শুরুতে همزه الوصل‎ করা হয়? 

১১। | أمر حاضرمعروف‎ এর শুরুতে الوصل‎ ৮৯৯ কখন কোন হরকতবিশিষ্ট 
হয়? 

১২। معروف‎ ৮০৬ | এর শুরুতে همزه الوصل‎ কেন যোগ করা হয়? 

১৩। قل‎ এখানে শুরুতে همزه الرصل‎ যোগ করার প্রয়োজন নেই কেন? 


الطریق إلی الصرف ۷۱ 


1 مع الآمر و‎ Sl نون‎ 92 
রহ রাত قعل مضارم‎ এর শেষে যেমন نون‎ 
১৩552 যুক্ত হয় তেমনি أمر‎ ও تھی‎ এর শেষেও ون التوکید‎ যুক্ত হয়ে থাকে। 
কিন্তু এখানে আমরা নূনে তাকীদযুক্ত سلسلة الامر‎ ও سلسلة النهي‎ পেশ 
করব না, কেননা এর ব্যবহার খুবই কম, সুতরাং তা মশক করার প্রয়োজন 
নেই ۱ শুধু জেনে রাখো , যাতে কখনো প্রয়োজন হলে কাজে আসে | 


অনুশীলনী 


টার 
18 هعض نم‎ >> 


بلعل انل ا ليل ليل + ليلعلا = 
ماي عا ےت 
যাও।‏ 


৩। নীচের প্রতিটি صیفه‎ এর পরিচয় অর্থসহ দ্রুত বলে যাও। 


G5 و ەر‎ G Lo ০০১৯ 


- (৮০৫9 - راسمعن - یشان - لنترکن‎ এ 220 229 2 
HLA - لم تسافرا - کم تجاهدزن‎ ভি - IAN - لم تلم‎ 
৪ , নীচের প্রতিটি শিরোনামের জন্য একটি করে موزون‎ অর্থসহ বলে ۱ 
(ক) ৮০৬ ماضي استمراري معروف ہ جمع مذكر‎ 

الماضي النفي بلم في الضارع الجهول . تثنيه مؤنث غائب ( ٩‏ ) 

لام التوکید مع النون الثقیله فی الضارع العروف 5 واحد ০০‏ حاضر ( ٩‏ ) 
النفي المؤكد بلن فی الستقبل الجهول . جمع مؤنث حاضر ( ۲ ) 

آمر حاضر معروف مع النون الثقیله ٠‏ جمع مذکر ( 5 ) 

آمر مجهول . جمع مؤنث غائب ( 5 ) 

৫। আরবীতে TT | 


۷۲ الطریق إلی الصرف | 


তোমরা-অবশ্যই তাকে সাহায্য করবে । তাকে অবশ্যই ব্যবহার করা 
হবে । তুমি পড়ে গিয়েছিলে ۱ আমাদেরকে অবশ্যই একত্র করা হবে। 
তোমরা' দু'জন বুঝতে না ۱ তাদের দু'জনকে প্রশ্ন করা হোক ۱ 
তোমরা দু'জন অতি অবশ্যই নিকটবর্তী হবে ۱ তাদেরকে হত্যা করা 
হোক ۱ তোমরা অতি অবশ্যই শিখবে | 


88 আমাকে একটি হরফ শিক্ষা দান করেছেন আমি তার 
ক্রীতদাস | ইচ্ছা হলে তিনি আমাকে বিক্রি করতে পারেন, ইচ্ছা 


হলে আযাদ করতে পারেন। 
- হযরত আলী (রাঃ) 


الطریق إلى الصرف ۷۳ 


৮৫1০০ 
নিষেধ-ক্রিয়া প্রসংগ | 

যোগ‏ 3 التّاهِيَهُ এর শুরুতে‏ مضارع বানানোর নিয়ম এই যে,‏ فعل النهي 
থাকলে তা‏ بون الاعراب করো এবং শেষে যাম্মা থাকলে সাকিন করো ۱ আর‏ 
وار বহাল থাকবে ۱ কোন ফেয়েলের শেষে.‏ نون এর‏ > المؤنث ফেলে দাও ۱ তবে‏ 
সে যেন না ভুলে)‏ ) لا ينس থেকে‏ ینس ی থাকলে তা পড়ে যাবে | যেমন,‏ ياء বা‏ 
পড়ে এসেছো ۱‏ سلسلة أفعال النهي কিতাবেই তুমি‏ الطریق إلى العربيه 
এখানে পুনরায় আমরা তা পেশ করছি। ভালো ভাবে মুখস্থ করে নাও।‏ 

এর বাংলা তরজমা হলো তুমি বা তোমরা করো না।‏ نهي حاضر معروف 

অন্যান্য نپي‎ এর তরজমা এরকম হয়। সে বা তারা না করুক। সেবা 
ত্রারা যেন না করে। তারা বা তাদের না করা BBS | 

তাকে বা তাদেরকে যেন না করা হয়। তাকে বা তাদেরকে না করা উচিত। 
তাকে বা তাদেরকে না করা হোক । ইত্যাদি। 


قال الله تعالی + 


# و من یتوکل على الله فهو حسبه‎ 
যে আল্লাহ্র উপর তাওয়াক্কুল (ভরসা) করে আল্লাহ তার, 
জন্য যথেষ্ট ۱ 


لصرف 
الطریق إلى | 
۳ النهي المعروف 


انب 
সে ঘেন না‏ ,|> 
aî‏ 
টি তুমি করোনা‏ 56 
۱ 
আমি যেন না করি {‏ واحد 5 
انت 


سو 
لا 5 
لا ৩7৮০‏ 


3 غائب 
Le 5‏ مت 
يبقعلا 7ٹ" : 7 
24 جع مؤنث 
(সকলে)‏ ا 
سی ہے۔ CED‏ 
لا تنفعل. 


حم 
আদা (সকলে) বেন {‏ 
لا تفعل 


سر লালন‏ سید( سد 
আমর (দু'জন) যেন না {‏ 
لا نفھ ۰ 


۷۰۵ 
الطريق إلى انصرف 
سلسلة النهي المجهول 
لا يَفْعَل 


۱ ۵ ماه 
cog, ۱‏ ۰ 


مذکر 
4৮৫05 ০ আমাক না করা হোক { 0013‏ 
0 


غائب 
CE‏ 
مذکر 
তোমাদের‏ خاضر 
لا جو اوو کیک বিডি সি‏ 
مذكر 
متكلم 
এরি না কেনা { 35৫‏ 
غائب 
لا ১.‏ ۱ سیل == )0( 
۱ ہی ای 
0و DE তোমাদের (দু'জন)-কে‏ 
ظ تفعلا না করা হোক‏ 
رای 


ا { ۹ ہیں 


۷ الطریق إلى الصرف 


যুক্ত হয়ে থাকে । কিন্তু‏ نون خفيفه ও‏ نون ثقبله এর শেষেও‏ تھی এর মত‏ أمر 
ক্রিয়ামালা পেশ করা হলো না , তবে আশা‏ سلسله الافعال এখানে সেগুলোর‏ 
করি প্রয়োজনের সময় তোমরা নিজেরাই তা বুঝতে পারবে |‏ 


58 যদি বিনয় অর্জন করো এবং অহংকার বর্জন করো 
তাহলে তোমার.কলবের দিকে আল্লাহর পক্ষ হতে 5 
প্রবাহিত হবে। 


-ইমাম নববী (রহঃ) 


۷۷ الطریق إلى الصرف‎ 
بحث آوزان الاسم‎ 
ইসমের মীযান বা পরিমাপ প্রসংগ 2 1 
এতক্ষণ তোমরা বিভিন্ন Jai তৈরীর নিয়ম এবং সেগুলোর ميزان‎ মুখস্থ 
করেছো এখন আমরা বিভিন্ন اسم‎ এর میزان‎ সম্পর্কে আলোচনা করবো। 
ইসমের পরিচয় তো তুমি জেনে এসেছো, আরেকবার তা দেখে নাও। 
علم الصرف‎ এর পরিভাষায় اشتتاق‎ ) বা শব্দ নির্গতি ) একটি গুরুত্বপূর্ণ 
বিষয়। এর অর্থ হলো , একটি মূল শব্দ থেকে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে 
অন্য একটি শব্দ নির্গত হওয়া ۱ যেমন النصر‎ মাছদারটি থেকে প্রয়োজনীয় 
পরিবর্তনের মাধ্যমে نصر‎ ফেয়েলটি নির্গত হয়েছে। তদুপ ناصر‎ ইসমটি নির্গত 
হয়েছে। রি 


এই اشعقاق‎ (বা নির্গতি ) হিসাবে اسم‎ তিন প্রকার , যথা - 


1 
مصدر - مشتق - جامد 


নির্গত হয়।‏ نے ওঁ ইসমকে বলে যার থেকে Jai ও বিভিন্ন‏ مصدر 

€মাছদার অন্য কোন শব্দ থেকে নির্গত হয় নি বরং বিভিন্ন হরফ যোগ করে 
তাকে সৃষ্ট করা হয়েছে ।) | 1 

এজন্য মাছদার হলো মূল এবং তার থেকে নির্গত ফেয়েল ও ইসমণঁলো 
হলো তার শাখা-প্রশাখা | 

' اسم ) مشتق‎ ( এ ইসমকে বলে যা مصدر‎ থেকে বিভিন্ন ওজনে নির্গত 
হয়। যেমন علم‎ থেকে عالم‎ ও معلوم‎ শব্দ দু'টি নির্গত হয়েছে। 

এ ইসমকে বলে যা নিজেও অন্য শব্দ থেকে নির্গত হয় নি এবং‏ جامد 
انسان. فرس. رجل তার থেকেও অন্য কোন শব্দ নির্গত হয় নি। যেমন‏ 


۷۸ الطریق إلى الصرف 


اوزان الصدر 

ও ৮৯৩০ এর প্রতিটি বাবের মাছদারগুলো অভিন্ন ওজনে এবং‏ ثلاثي مزيد 
একই মাপে এসে থাকে, ফলে মাছদার দেখেই বোঝা যায় যে, এটা কোন‏ 
বা‏ ميزان এর মাছদার গুলোর‏ أبواب ৮১১ এর‏ مجرد বাবের মাছদার। কিন্তু‏ 
শব্দ-মাপ নেই। বরং একেক মাছদার একেক ০1 অনুসারে এসে থাকে | ফলে‏ 
মাছদার দেখে বোঝা যায় না যে, এটা কোন বাবের মাছদার। তাই প্রতি‏ 
০১৬ এর মাছদারগুলোর‏ مجرد মাছদারের বাব আলাদা মুখস্থ করতে হয়।‏ 
میزان বা শব্দ-মাপ প্রায় পঞ্চাশটি ۱ তবে এখানে আমরা শুধু বহুল ব্যবহৃত‏ ميزان 
বা শব্দ-মাপগুলো পেশ করছি।‏ 

এগুলো ভালো ভাবে মুখস্থ করে নাও। 


4 
٠ 
١ 


০৪‏ نصر- ضرب - فتح - سمع - فهم - قطع 
Fed‏ 5 1 

تغل | مه ود ن ا 
Uj‏ | رحمة- توية - نشأة 

. >>, 

5 له خطبة 

می۶ ۱ ۱ 

قفله 3ا ا 5০-৯১-০8৮3‏ 
5125 فرح - طلب- ندم- ৮৪‏ 

5 رج‎ এ 

فعله | غلبة 

۶۶ 


E 


الطريق إلى الصرف ۷۹ 
১০৪‏ | قيام- صيام- نيام - صياح 
فغال | صراخ 
০০‏ دا 
HUD‏ | خطابة - زهادة - ندامة - 21৮‏ 
৪‏ | حکاية- سباحة - دراية 
৭৮০‏ جلوس - سكوت - سقوط - غروب 
مفعل | مدخل- مجلس 
منیل | مرجع 
مفعله محمدة - iia‏ - معصية 
پغلان | حرمان - عصیان - رضوان 
فغلان" | غفران - کفران - عدوان 
فغلان | جریان + سیلان 
5[ قيلولة 


রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 
যে ইলম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হাছিল করা কর্তব্য 
সেই ইলম কেউ যদি দুনিয়ার কোন কিছু লাভ করার জন্য হাছিল 
করে তাহলে কেয়ামতের দিন সে জান্নাতের وج‎ পাবে না। |. 
(অথচ জান্নাতের সুঘাণ পাঁচশ" বছরের দূরত্ব থেকে পাওয়া 
যায়।) 


۸۰ الطریق إلى الصرف 
بان الات اا 


ফেয়েল থেকে নির্গত ইসম মোট ছয় প্রকার | যথা- 
ol ۳ og 
اسم الظرف‎ - 091০ - اسم الفاعل - اسم المفعول - اسم التفضیل‎ 


জি‏ اة 
কে‏ فاعل থেকে নির্গত এ ইসম যা উক্ত ফেয়েলের‏ فعل হলো‏ اسم ১০৬‏ 
বোঝায় যেমন -‏ 
22812571021 
থেকে নির্গত হয়েছে এবং তা ০ এর 15 কে‏ نصر এখানে 220 ইসমটি‏ 
বুঝিয়েছে।‏ 


#٩7 -‏ سلسلة الأوزان এর‏ اسم الفاعل ১১ এর‏ مجرد 


واحد مذکر و مؤنث تثنية مذکر و ০০১‏ جمع مذکر و مونث 
فامل- শি‏ فایلا - Ell‏ فالن- فالات 


অনুশীলনী 
১। নীচের মাছদারগুলো থেকে ০41 اسم‎ এর سلسلة الأوزان‎ মুখস্থ করো | 
الي الع - الرجون‎ 2 70821 32073691722 
Hal UE - 059 - Bn খে - السقوط‎ 28 
এখানে একটি জরুরী বিষয় মনে রাখতে হবে যে, আরবীতে ইসমুল 
ফায়েল যেমন এক ওজনে তৈরী হচ্ছে বাংলায় তার তরজমা কিন্তু একরকম 


করা যায় না। একেক ক্ষেত্রে একেক রকম করতে হয়। কেননা বাংলা ইসমুল 
ফায়েলের একক কোন রূপ নেই। 


তবে সাধারণতঃ ‘কারী’ যোগ করে বাংলা ইসমুল ফায়েল তৈরী করা হয়। 
যেমন - পাঠকারী, শ্রবণকারী, প্রশ্নকারী ইত্যাদি | অবশ্য কোন কোন ক্ষেত্রে 


الطريق إلى الصرف ۸۱ 


একক শব্দ ব্যবহৃত হয়, যেমন- পাঠক, শ্রোতা, লেখক ইত্যাদি। আবার কোন 
۶ 

কোন ক্ষেত্রে এভাবে বলতে হয় 49. অর্থ - এমন একজন (পুরুষ বা নারী ( 

যে পড়ে যায়। কখনো এভাবে বলতে হয়, ৬ অর্থ - একজন বসে থাকা 


মানুষ | 
উপরের আলোচনার আলোকে নীচের اسم الفاعل‎ গুলোর অর্থ বলো। 
i 81755 - ০৮৮৪০ - تال - 532 - صادقتان - کانبات‎ 
ماسخون‎ - S26 - ১৮০৩০ 
৩। আরবী বলো।। 


এমন একজন পুরুষ যে মোছে। কয়েকজন হত্যাকারী নারী | দুজন 
বাধাদানকারী পুরুষ ۱ এমন দুজন নারী যারা ধোয়। কয়েকজন 
খেলোয়াড় ۱ পড়ে যাওয়া ( দিরহাম ) 


দ্বীনের ইলম হাছিল করতে এসে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে 
না। ইনশাআল্লাহ অবশ্যই সে লাভবান হবে। দুনিয়াতেও 
লাভবান হবে, আখেরাতেও লাভবান হবে | 

কিন্তু তুমি যদি ইলমের হক আদায় না করো, সময়ের কদর 
না করো এবং মেহনত না করো ۱ 


সর্বোপরি তুমি যদি আল্লাহর হুকুম মত এবং নবীর সুন্নত 
তরীকা মত জীবন না গড়ো তাহলে দোষ কার বলো?! 


۸۲ الطریق إلى ادصری 


থেকে নিৰ্গত 3 ইসম যা উক্ত ফেয়েলের মাফউলে‏ فمل হলো‏ اسم الفعرل 
বিহীকে বোঝায় ۱ যেমন -‏ 
৮০‏ خالد 357৮৮ 12৯2‏ 
কে ۱‏ مفعول به এখানে 4: শব্দটি +95 ফেয়েলের‏ 


নিমরূপ -‏ سلسلة 01331 এর‏ اسم الفعول এর‏ ثلائي مجرد 


ووا و برق سر ہی گا ای ردو رو 
তিনি ০১৬৫‏ مفعولان - مفعولتان مفعولون = مفعولات 


তবে মনে রাখতে হবে যে, الفعول‎ শুধু فعل متعدي‎ থেকেই তৈরী হয়, 
فعل لازم‎ থেকে তৈরী হয় না। কেননা فعل متعدي‎ সর্বদা مفعول به‎ দাবী 
করে, কিন্তু فعل لازم‎ কখনো مفعول به‎ দাবী করে না। 

আরবীতে اسم الفعول‎ এর নিজস্ব میزان‎ রয়েছে। বাংলায় তেমন একক 
শব্দ-মাপ নেই। তাই اسم الفعول‎ এর তরজমা বিভিন্ন ভাবে করতে হয়। তবে 
সাধারণতঃ কৃত ماود‎ যোগ করে نے سیل‎ এর তমা করা হয় বেন 
৫ বাধা দানকৃত। مشروق‎ 6 ত। ৮4 হেফাজতকৃত। ইত্যাদি । অবশ্য 
কোন কোন ক্ষেত্রে এক শব্দ ব্যবহৃত হয়। CIT Jai নিহত। ১৯৮ ধৃত। 
০52 প্রহত | ۱ 

আবার কোন কোন ক্ষেত্রে এভাবে বলতে হয় 0:35 যা ধোয়া হয়েছে 
06 যা খাওয়া হয়েছে 

আবার ক্ষেত্রবিশেষে বাংলা মাছদারকেও اسم المفعرل‎ এর অর্থ প্রকাশের জন্য, 
ব্যবহার করা হয়। যেমন: ৫ খোয়া কপড়। 20৬ فاد توت‎ 
الجميل‎ সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি ইত্যাদি ৷. 


۸۳ 


الطريق إلى الصرف 
অনুশীলনী‏ 


মুখস্থ করো ۱‏ سلسلة الأوزان এর‏ اسم الفعول নীচের মাছদারগুলো থেকে‏ | د 
النصر - الغسل - الذبح - السوال - القتل - اك الأخذ - القطع 
গুলোর অর্থ ۱‏ اسم الفعول নীচের‏ | < 

ممنوعون - مقتولة - منصورات - مأخوذان - مسؤول - مذیوحتان 
৩। নীচের বাংলা ইসমুল মাফউলগুলোর আরবী বলো।‏ 


এমন একজন পুরুষ যাকে হত্যা করা হয়েছে। এমন কয়েকজন নারী 
যাদেরকে প্রশ্ন করা হয়েছে। দুজন সাহায্যকৃত পুরুষ । একজন 
পরিচিতা নারী ۱ ধরা পড়া চোর ৷ রান্না করা গোশত । 


প্রশ্নমালা 

১। اسم الفاعل‎ কারে বলে ۶ 

২। যে ইসম Jai থেকে নির্গত হয়ে উক্ত ফেয়েলের Jeli কে বোঝায় 
তাকে কি বলে? 

© | كاتب‎ শব্দটি যে اسم الفاعل‎ তা ব্যাখ্যা করে বোঝাও। 

8 ۱ اسم الفعول‎ এর পরিচয় বলো ۶ 

© ۱ যে ইসম نعل‎ থেকে নির্গত হয়ে উক্ত ফেয়েলের مفعرل به‎ কে বোঝায় 
তাকে কি বলে? 

তা বুঝিয়ে বলো।‏ اسم الفعول বেশী না‏ اسم الفاعل সংখ্যায়‏ ذا 

٩۱ مظلوم‎ শব্দটি اسم الفعول‎ তা বুঝিয়ে বলো | 

٢١ اسم الفعول‎ কোন ধরনের ফেয়েল থেকে নির্গত হয় 7 

৯। لازم‎ ও متعدي‎ উভয় প্রকার ফেয়েল থেকে اسم الفاعل‎ নির্গত হয় কিন্তু 
اسم الفعول‎ শুধু فعل متعدي‎ থেকে তৈরী হয়, এর কারণ কি ۶ 


۸٤‏ الطريق إلى الصرف 


থেকে তৈরী হয় এবং এমন‏ فعل لازم এ ইসমকে বলে যা‏ الصفة الشبهة 
ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে কোন 5; স্থায়ী রূপে বিদ্যমান থাকে |‏ 

উভয়ে এ ব্যক্তি বা বস্তুকে বোঝায় যার মাঝে‏ الصفة الشبهة ও‏ اسم الفاعل 
বিদ্যমান রয়েছে ۱ যেমন -‏ وصف একটি‏ 

বিদ্যমান রয়েছে |‏ وصف এর‏ ضرب এ ব্যক্তিকে বলা হয় যার মাঝে‏ ضارب 
اسم الفاعل এটা হলো‏ 

পক্ষান্তরে جمیل‎ বলা হয় এমন ব্যক্তি বা বস্তুকে যার, মাঝে ৮ এর 
وصف‎ রয়েছে। 

তবে উভয়ের মাঝে একটা বড় পার্থক্য রয়েছে। তা এই যে, اسم الفاعل‎ এর 
وصف‎ অস্থায়ী ও সাময়িক হয়ে থাকে ۱ পক্ষান্তরে الصفة المشبهة‎ এর وصف‎ স্থায়ী 
হয়ে থাকে ۱ যেমন, কোন ব্যক্তিকে سامع‎ এ সময় বলা হবে যখন শ্রবণ কর্মটি 
তার দ্বারা সংঘটিত হয়েছে বা হচ্ছে বা হবে। অর্থাৎ গুণটি যখন তার সাথে 
সময়সাপেক্ষ ভাবে যুক্ত হবে ۱ পক্ষান্তরে سمبع‎ বলা হবে এই হিসাবে যে, সে 
শ্রবণগুণ ও শ্রবণ যোগ্যতার অধিকারী এবং এগুণএযোগ্যতা তার মাঝে স্থায়ী 
রূপে বিদ্যমান | 

বা শব্দমাপ রয়েছে ۱ এখানে বহুল প্রচলিত‏ ميزان এর ২৮টি‏ الصفة المشبهة 
পেশ করা হচ্ছে।‏ ميزان কয়েকটি‏ 

পৃ fad? ss, Food,‏ چم ০৫‏ م ৬7‏ ے‫ 
فعل - تعل - فعل - فعل- فعل- انعل - فعلان - 2৮০‏ 

০04৬-৮৬-৪৮ ০02‏ فال فال و 

মনে রাখতে হবে যে, যে সকল Jai রং বা শারীরিক খুৎ প্রকাশ করে 
সেগুলোর الصفة الشبهة‎ সর্বদা 0291 ও نعلاء‎ এই ওজনে এসে থাকে। 
যেমন- 
عا د ا‎ ES ی بو اه‎ E re ما و ا‎ 


Ao 


الطريق إلى الصرف 
অনুশীলনী‏ . 


১ عل‎ ওজনে পাচটি الصفة المشبهة‎ বলো | 
قعل‎ ওজনে তিনটি الصفة المشبهة‎ বলো। 
£]50$ ওজনে একটি الصفة الشبهة‎ বলো। 
১১ এর তিনটি موزون‎ বলো। 

২। নীচের الصفة الشبهة‎ গুলোর ميزان‎ বলো। 


و و م۰ 2 ৮1:০৩‏ 2 
صبور ˆ کسلان - سوداء - اخضر 


প্রশ্নমালা 
الصفة الشبهة | د‎ এর পরিচয় বলো। 


۵ ۱ الصفة الشبهة‎ কোন ধরনের نعل‎ থেকে তৈরী করা হয় এবং তা কি অর্থ 
বোঝায় ? 


© | اسم الفاعل‎ ও الصفة الشبهة‎ এর মাঝে সম্মিলিত বিষয়টি কি? এবং 
উভয়ের মাঝে পার্থক্য কি? 


৪ | صادق‎ শব্দটি কখন اسم الفاعل‎ এবং কখন الصفة المشبهة‎ ۶ 

4 | جميل‎ শব্দটি اسم الفاعل‎ নয় কেন? 

৬। صابر‎ শব্দটি اسم الفاعل‎ কিন্তু صبور‎ শব্দটি الصفة الشبهة‎ কেন, বলো ۶ 
۹۱ الصفة الشبهة‎ কখন أفعل‎ ও فعلاء‎ এর ওজনে আসে 7 

৮। রং ও শারীরিক ۰۹ বিষয়ক الصفة المشبهة‎ গুলো কোন ওজনে এসে 


ه ہہ 


۸٦‏ الطریق إلی الصرف 


اسم التفضيل 
যে ইসম একথা বোঝায় যে, কারো মাঝে কোন গুণ অন্যের তুলনায় বেশী‏ 
বলে । যেমন -‏ اسم التفضیل পরিমাণে রয়েছে তাকে‏ 
راد ১৬৮০৪‏ 
কেননা শব্দটি একথা প্রকাশ করছে যে,‏ اسم التفضيل এখানে ০- শব্দটি‏ 
০৬৯ গুণটি খালেদের তুলনায় রাশেদের মাঝে বেশী পরিমাণে রয়েছে।‏ 
দেয়া হলো ۱ ভালোভাবে মুখস্থ করে‏ سلسله الأوزان এর‏ اسم التفضیل নীচে‏ 
নাও।‏ 
37 أفعلان - أَفَعَلُونَ و أفاعل 
فعلی - فعلیان - فعلبا و فعل* 
৯৩ থেকেই তৈরী‏ مجرد শুধু‏ اسم التفضيل তবে মনে রাখতে হবে যে,‏ 
তৈরী হয় না। সেজন্য ভিন্ন নিয়ম‏ اسم التفضیل হয়। অন্যান্য বাব থেকে এভাবে‏ 
রয়েছে।‏ 


অনুশীলনী 
১। নীচের موزن به‎ গুলোর পরিচয় বলো। 
لیات - آفتلان‎ ঝি ও فقوت کرک‎ ভি - قعلی‎ 
২। উপরের প্রতিটি ১1; এর একটি করে موزون‎ অর্থসহ বলে ۱ 
5 নীচের فعل ماضي‎ গুলো থেকে اسم التفضيل‎ এর পূর্ণ سلسله‎ 5 
করো। 
0০-55-৩874 8 70 - مع‎ 


الطريق إلى الصرف ۸۷ 


যে ইসম কোন Jai থেকে নির্গত হয় এবং উক্ত ফেয়েল ঘটার স্থান বা 
কাল বোঝায় তাকে اسم الظرف‎ বলে। যেমন 44. শব্দটি JS ফেয়েল থেকে 
নির্গত 

হয়েছে এবং তা حول‎ এর সময় বা স্থান্‌বুঝিয়েছে। 


হবে‏ اسم الظرف হলে‏ مفتوح বা‏ مضموم এর আইন-কালিমা‏ مضارع 
ওজনে ۱ যেমন-‏ 84]% 


১০০ থেকে 3532 এবং 02; থেকে (284 এবং يسع‎ থেকে مش‎ 
পক্ষান্তরে مضارع‎ এর আইন-কালিমা مكسور‎ হলে اسم الظرف‎ হবে 4525 
ওজনে 
নীচে اسم الظرف‎ এর ৩1358) سلسلة‎ দেয়া হলো ۱ ভালোভাবে মুখস্থ করে 
নাও। 
কোন কোন ক্ষেত্রে مضارع‎ এর আইন-কালিমা مضموم‎ হওয়া সত্বেও তার 
اسم الظرف‎ নিয়মের বাইরে ৮% এর ওজনে এসে থাকে। যেমন - 


সন ৩ 2 2° FP 
ہہ كل و‎ 


থেকে 455‏ یطلم یت থেকে‏ ینیت 


AA‏ الطریق إلى الصرف 


اسم الاله 
থেকে নির্গত হয় এবং উক্ত ফেয়েল ঘটার বা ঘটানোর‏ نعل কোন‏ اسم যে‏ 
বলে ۱ যেমন -‏ اسم الآله উপায় ও উপকরণ বোঝায় তাকে‏ 
থেকে নির্গত হয়েছে এবং খোলার উপকরণ বোঝাচ্ছে।‏ يفتح শব্দটি‏ مفتاح 
এর ০1 মোট তিনটি ۱ যথা -‏ اسم الآله 


7 Fort ৬ 
“JEL, مفعلة‎ i 
مفغلان مفعلتان مفغالان‎ 


Li bs 


তালিবে ইলমের জীবন সাত বছর বা ষোল বছরের নয়, 
তালিবে ইলমের জীবন হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত । এজন্যই 


ইমাম আবু ইউসুফ (রহঃ) মুত্যু-শয্যায়ও ইলমের আলোচনায় 
নিমগ্ন ছিলেন। 


رشم رې 


(দ্বিতীয় পর্ব) 


لا 
به “aay‏ 


الطريق إلى الصرف ۸۹ 


بیان الأبواب 


Hdl أبوابٌ الثلاثى‎ 
ইতিপূর্বে চমি জেনে এসেছো-যে, মূল হরফ ও অতিরিক্ত হরফ হিসাবে 
যাৰতীয় نصل‎ মোট চার প্রকার ۱ যথা - 


ثلائي ২০০‏ فيه مثاله ” ` পা‏ 
رياعي مجرد مثاله خرچ 
| .. رباعي مزيد فيه مثاله ES‏ 


একটা কথা মনে রাখতে হৰে যে, مصدر‎ থেকে فيل‎ তৈরী করার বিভিন্ন 
নিয়ম রয়েছে। প্রতিটি নিয়মকে বলা হয় باب‎ 


তৈরী করার জন্য মোট ছয়টি‏ نعل ০৪১৩ এর মাছদারগুলো থেকে‏ مجرد 
সম্পর্কে আলোচনা‏ أبواب এর‏ ثلانی مجرد বা নিয়ম রয়েছে | এখানে আমরা‏ باب 
করৰো।‏ 


তুমি জানো যে, ثلائی مجرد‎ এর ০০ ماضي‎ ও مضازخ‎ উভয়ের میزان ن‎ তিনটি | 
3۲ তিনটি এবং মোষারের তিনটি। মাধীর তিনটি ওজন এই - 


মোষারের নটি ওজন এই - 


7۳2, سار 8عاضي‎ এর আইন-কালিমায় শুধু পরিবর্তন হয়েছে। 
হজ دجو ہہ مت ہیدہ‎ 
লাম-কালিমা সর্বাবস্থায় অভিন্ন CCE | অর্থাৎ মাধীর ফা ও লাম-কালিমা 


۹ الطریق إلى الصرف 
এবং লাম-কালিমা মাযমূম হয়েছে।‏ 


আবার দেখো, ماضي‎ ও مضارع‎ এর আইন-কালিমার হরকত কখনো অভিন্ন 
হয়, যেমন- 


কখনো আবার ভিন্ন হয় ۱ যেমন - 


এ লাজ তা তি ও و‎ ۵ 


১৮০ 2০৪‏ نصر ينص سمع ب 
لائي এর আইন-কালিমার হরকত হিসাবে ১‏ مضارع ও‏ ماضي এভাবে‏ 
এর মোট ছয়টি বাব হয়।‏ 


অবশ্য ১০ ১১ এর কোন مصدر‎ দেখে বোঝার উপায় নেই যে, তার 
ফেয়েল গুলো কোন باب‎ থেকে আসবে বরং প্রতিটি মাছদারের বাব আলাদা 
ভাবে জেনে নিতে হবে এবং সেই হিসাবে উক্ত 
করতে হবে। 


5 ম'ছদার থেকে ফেয়েল তৈরী 


এর মাছদারগুলো কিন্তু দেখেই সেগুলোর বাব‏ رباعي ৮০১৩ ও‏ مزيد 
বোঝা যায়।‏ 


নীচে ১০৯ ثلاثى‎ এর প্রতিটি বাবের میزان‎ ও مرزون‎ এবং কিছু মাছদার 
দেয়া হলো। 


بعض مصادر هذا الباب 
مصادر متعدية 
- و وي شو ৮৬6‏ 
ATS PETS‏ و 
مصادر لا: 
৮৮৪৮] - ৫ Eo AEN‏ 


الطریق إلى الصرف ۹۱ 


بعض مصادر هذا الباب 


224০ مصادر‎ 

(১)‏ المعرئة - الق الل د 
ال 

مصادر لازمه 

رش ور 


بعص مصادر هذا الباب 


مصادر متعدية 
له و و 


(۱) اشفظ - امد - الرحمة 


مصادر لازمة 
(١)الضحك‏ - ]0 - العطش 


62011556585( 
مصادر متعدية 
)١(‏ الال - الرفع“- ابرم 
النع 5 اٹ 
مصادر لازمه 
6 ر e‏ 
)١(‏ 22501 - النجاحٌ - الذهابٌ 


الباب الثالث 
ই ৮৮‏ -یشمع - إسمع 


গত أ'‎ 


علی وزنر 


r‏ الطريق إلى الصرف 


বিশেষ দ্রষ্টব্য 
পূর্ববর্তী চারটি বাবের لازم‎ ও متعدي‎ উভয় প্রকার মাছদার রয়েছে এবং 
প্রতিটি বাবের মাছদার-সংখ্যাও প্রচুর ١ 
পক্ষান্তরে নীচের দু'টি বাবের মাছদার সংখ্যাং খুবই অল্প ۱ বিশেষতঃ শেষ 
বাব থেকে মাত্র দু' একটি মাছদার এসে ITF | 


بعض مصادر هذا البات 
এই বাবের সকল মাছদার ۶157 |‏ 


ی و م.م এ কপ‏ 
القرب - البعد - الكثرة 


051 ও 2৫ মাছদার দুটিকে 

যদিও বাবে حسب‎ থেকে গণ্য করা হচ্ছে 
কিন্তু সেগুলোর ব্যবহার বাবে سمع‎ 
থেকেই দেখা যায়। সুতরাং 775 
দু'টির সিলসিলা এই বাব'থেকে মুখস্থ 
করা ঠিক নয়। 


অবশ্য الوراثة: الورع‎ ইত্যাদি মাছদার 
বাবে حسب‎ থেকে ব্যবহৃত হয়। 


উপরের প্রথম চার বাবের মাছদারগুলো থেকে পরবর্তী পৃষ্ঠার প্রতি بحث‎ এর سلسلۃ‎ 
যারে যে, مصدر لازم‎ থেকে কোন فعل‎ 


الطریق إلی الصرف ۹۳ 
الماضي الطلق العروف و الجهول 
الضارع العروف و الجهول 
النفي بلم العروف و الجهول 
اطنفي بلن في الستقبل العروف و الجهول 
لام التوکید مع نون التوکید في الستقبل العروف و الجهول 
الأمر العروف و الجهول 
النهي العروف و الجهول 
اسم الفاعل و اسم ا مفعول و اسم الظرف و اسم التفضیل و اسم الاله 


অনুশীলনী 

১। নীচের ফেয়েলগুলোর অর্থসহ পরিচয় বলো। 
ماگنتم‎ GNSS UMA فهموا - لن يَفْمَحْنَ - كاتا‎ 702 

২। দ্রুত আরবী বলো। 

আমরা শুনেছি। সে অতি অবশ্যই বুঝবে ۰ তোমরা কিছুতেই মিথ্যা বলো 
না। তাদেরকে বাধা দেয়া হতো না। তোমাদেরকে সাহায্য করা হয়েছে। যা 
পান করা হয়। এমন কয়েক জন পুরুষ যাদেরকে তলব করা হয় | বের হওয়ার 
স্থান সমূহ । তারা দুজন অতি অবশ্যই পালাবে | আমি মুছবো না। তোমাদেরকে 
আটক করা হোক | তোমাদেরকে অতি অবশ্যই আটক করা হবে | তাদেরকে 
হত্যা করা হবেনা। 


At‏ الطریق إلى الصرف 
o | নীচের প্রতিটি শিরোনামের জন্য পীচটি করে ছীগাহ বলে TE |‏ 
(۱) ماضی النفي بلم» جمع مذكر حاضر 
(۲)الضارع الجهول. تثنية ০০১০‏ غائب 
৮৮৬ )۳(‏ البعید. واحد Sp‏ حاضر 
)6( النهي العروف. جمع مذکر غائب 
)6( النفي المؤكد بلن في الستقبل العروف, تثنية مذکر حاضر 
)٦(‏ لام التوكيد مع النون الثقيلة في الضارع العروف. جمع مؤنث SE‏ 


প্রশ্নমালা 

এর ছয়টি বাব হয়েছে কোন হিসাবে ۱‏ ثلاثي مجرد | د 

২। ছয়টি বাবের ماضی‎ ও مضارع‎ এর ফা-কালিমা ও লাম-কালিমার অবস্থা 
বলো। 

5 | ثلائي‎ এর ছয় বাবের ماضي‎ ও مضارع‎ এর কোন কালিমার হরকত 
পরিবর্তনশীল। 

8 ۱ 55 বাবের কোন কোন বাবে ماضي‎ ও مضارع‎ এর আইন কালিমার 
হরকত ভিন্ন বা অভিন্ন ? 

6 ۱ مجرد‎ ৪১৯৬ এর কোন বাবের সকল মাছদার লাধিম। 

৬। ছয় বাবের কোন কোন বাবের মাছদার সংখ্যা অতি অল্প। 


যারা গোনাহ থেকে বেঁচে থাকে তারাই ইলম হাছিল করতে 
পারে ۱ কেননা ইলম হচ্ছে আল্লাহর পক্ষ হতে দান করা এক | 


নূর । আর আল্লাহর নূর কোন নাফরমানকে দান করা হয় না। 
- ইমাম ওয়াকী (রহঃ) 


الطریق إلى الصرف ۹0 


بیان الأفعال العتلة فی الثلاثي الجرد 


এর‏ نصر - ضرب - سمع কিতাবে তুমি বাবে‏ الطریق إلى العربية 
এই মাছদারগুলো পড়েছো এবং‏ 3391 - الم - احرف দ্বিতীয় নিয়ম হিসাবে‏ 
মুখস্থ করেছো |‏ سلسلة الأفعال এগুলোর কিছু কিছু‏ 

এখানে আমরা 3 সিলসিলাগুলো পুনরায় পেশ করছি ۱ ভালো ভাবে মুখস্থ 
করে নাও। 

দেখো, এই মাছদারগুলোর আইন-কালিমায় হরফে TS রয়েছে। যে 
শব্দের আইন-কালিমায় হরফে ইল্লত হয় ছারফ শাস্ত্রের পরিভাষায় তাকে ৯৯ 
বলে। সুতরাং এ ধরনের মাছদার এবং তা থেকে নির্গত যাবতীয় اسم‎ ও فعل‎ 
হচ্ছে د أجوف‎ 

টেনে নেয়া, বাবে নাছারা (| 4০1) 325 


১. مادة‎ বা মূল হরফে حرف علة‎ না থাকলে এ শব্দকে صحیح‎ বলে । যেমন 
227 ১১১৩-৯৭-৯৪ 57۳7 বা মূল হরফে حرف علة‎ থাকলে এ 
শব্দকে*):/বলে। যেমন, باع - قال- وجب - وَجَد‎ - (5 ১৫৩1 

হরকে ইল্লুত ফা-কালিমায় হলে তাকে এ বলে ۱ আইন-কালিমায় হলে তাকে 
অল আর گر‎ হলে তাবে میس‎ আন দন ফরম 
এক জিনসের দুই হরফ হলে তাকে 5,2০4 বলে। যেমন, $1 - عد‎ 
ছিলো- ১ ও 4:৮1 
মান্দা বা মূল হরফে হামযা হলে তাকে مهموز‎ বলে ۱ যেমন_ 25 2০ 


الطريق إلى الصرف 


০৮০ ০০‏ شالت 
০৯০১০ 22 ۰‏ ور 32 نڑے 
রা‏ 2 = 0ت 7৬‏ 


Fd a 2 পতি بے‎ . 2 
اساق‎ - 25৮5 - يساق - تساق - تساق‎ 
A 2 ৪ পা سر رها‎ 


رت یں রিকি‏ 2 ۳ موم م 
يسَاقان - تساقان - বানা‏ تسّاق 


‫َ 


سلسلة ا ماضي 2841 يلم في المضارع العروف 


مسق - لم تس - لم تسق - لم تسوقي - لم اسق 


م282 خی ر 


Pe‏ لع پشهن ০‏ تضوقوا با ل تسعن الم تسن 


جو کا سب گیا سال AE‏ ام تن 


سلسلة الماضي ht ill‏ في المضارع الجهول 
উল - উনিও‏ - لمتسق - لم تساقي - Hid‏ 
HLL - WUE‏ - لم تاقوا - LM‏ - لم نسَى 
اك ق BEE 58707 BEE‏ = لم نسن 


الطریق إلی الصرف ۹۷ 


بنسلة ال الركديلن فى المستقبل المعرو 
اک يت" أن یی داع ن ان ون ب لین اسر ی 


2 
ےج اف‎ E E 


لن يَسَوْقوا - لن يَسَقَنَ - لن تَسّوقوا - 285০‏ لن توق 


১১৩) - لن تَمَوقا‎ - ০৯৮৩) 703৯5৩59859 


سلسلة النفی ১5511‏ بلن فی الستقبل الجهول 

3০ - لن تساق - لن تماق - لن تساقی‎ - 3৮49) 
لن يَسَقَنَ - لن تسّاقوا - لن تسّقنَ - لن تفای‎ - WHT 
ان‎ = GES و‎ GEE I-A GE 

নতি 5০ 2 

سلسلة لام التوكيد ৮০‏ النون الثقيْلة في المضارع المعروف 
و مرو و مو وا 6 وم ها Jr‏ وه م2 
لیسوقن - لتضوقن - لتسوقن - لعسوقن - لاسوقن 
Dos 21,৮০7 ৪2৬৮০?‏ مور مسب مر 6“ 
ال قن ج لہ vii‏ 2 )5 دن 2 5 ৩৬৫‏ 5 لنسوقن 
UD - UL‏ - لتسوفقان - 5৩০০৭‏ - للسوقن 


سلسلة لام التوکید مغ النون الثقيلة في الضارع الجهول 


7 


2 

0৩০৮৫ ماس “ورد‎ 4০৫ Err 
لیسقنان - - لتسقنان - لنساقن‎ - ৩৪৮১১ 
তু. ت > و‎ ০ 9 و م‎ ৰ و‎ 


LED - WD‏ - سوقوا - شقن - لتسو 
رم ہے 2০০৮4‏ و ماو 2 5১০‏ 
LU‏ اچ لتسوقا اپ لتسوقا ডি‏ لتسوقا 2 لنسق 


الطریق إلى الصرف 


سلسلة الأمر الجهول 
لو + ای دو ھا کت 


2 


১০০88220845 68221750802 


م مده 


LES - 00 GES‏ - لتساقا - لنسق 


سلسلة খা‏ العروف 
SEY‏ - لاتشق 1০৮23 ৯০০‏ - لا اسي 
لا = لا مسقن - لارو - لاتشقن - الا سى 
ا UE‏ ا ا لش 


الى المجهول 
سلسلة الہ | 
bd ۰‏ 72 
se‏ کے 2 


6৮ تق > ل‎ Y= GELS ۷0 ELEY 


سَابِق - 598৮৮‏ سَائْقَوْنَ - سائقّة - سانفثان - SEL‏ 
দিও‏ ات ور 


০০০০৪ তি‏ و هگ 


512 ৯ یی سے میگ وم‎ LE 


۹۸ 


۹۹ الطريق إلى الصرف‎ 
বিক্রি করা, বাবে যারাবা (5021 4221) (52 


باعوا - بن - بعتم - بعتن - بئنا 
ও EU‏ باعتا تاد وا 2 يفنا 


পা ص‎ 


سلسلةٌ الماضي 51501 المجهول 


2 و‎ গে 5 ১০ তে এ 2 শে 2٥8ہ‎ 


১০‏ - تبيْعانِ ০৩৮ - ১৪7‏ - بیع 
io‏ ل دا 
اعون - يعن - تباعون - ES‏ - تباع 
US‏ - تباعان - EG‏ - تبّاعان - باع 


سلسلة الماضي 2801 তি‏ في الضارع العروف 


ریغ - Ee‏ - ترتع - পেত‏ - لم أبغ 
Sin - Ulin‏ - لیوا - ওত‏ - الم تيغ 


..) الطریق إلى الصرف 
لم يبعا - ৮৮৭ - ৬৮০7 Ln‏ - ملع 


سلسلةٌ الماضي ال ّم في الضارع المجهول 
لم يبع رد رید Ep‏ - لمأب" 
Mis - তন - bin‏ - لم تيان - لمع 
৮5 - ভা - Ey - ভি - Un‏ 


05742115502 في Hil‏ العروف 
دراه وتو تراد ای تور کو اھ 


৮40৮5025৪0৮ سلسلة‎ 
নিন - Uy - 6৬০7 65০ - لن يبام‎ 
ee - ০৯০7 EGY - ভগ - bY 
ty - ০০) - LEY ডি - LEY 


955১211321৮‏ مَعَ النون الْقیلة في الضارع العروف 


৮93 - bed - لتبیغان‎ - and - ১৬৪০৪ 
سلسلة لام التؤكِيدٍ & النون )2152 ؛ في الضارع الجهول‎ 

E اتکس - فو‎ - As 
SY - uC - لَعْبَاعَانَ‎ - ৩৩ - ১৮০৩ 


الطریق إلى الصرف. ۰1 
سلسلة الأمر العروف 


سلسلة الأمرِ الجهول 


EY‏ - ليبن - لتباعوا - AY‏ - لئ" 


+ 


لِيْبَاعَا - لتباعا - ৮75505850০৭.‏ 


SY‏ - لاتبع - EY‏ - لاتباعي - لاابع 


٠‏ الطریق إلى الصرف 
اف ১50‏ الرار) ভয় করা, বাবে ছামিআ‏ 


خاق - حافت خفتّ - خفت - ৬৪৯‏ 
وھ 372 : 
خافوا - خفن - خفتم - خفتن - ০৮‏ 


০৫৬ 2‏ سا ای ০‏ ۰ و 
حف - حفت - حفت - حفت - حت 
ت 

70 ৫ 72 2 

و 2 ۳۹ نل 5 72 تم 5 سے تن 5 Ed‏ 


SES - تخافان - تخافان‎ - 9৩৬০ - ০৬৬ 
৪৫৫ ۰ و م7 وس 7 و شد م وم‎ 
اخاف‎ - Mos - یخاف - تخاف - تخاف‎ 
ہچ مہہ‎ জা بج‎ 


سلسلة الاضي ss ph il‏ المضارع العروف 
০০০ - Lm‏ - 0 لم تخافی - لم أخف 
لم يَحَانُوا - لم يَحَفْنَ - لم تَخَاقُوا - ip‏ - 4550 
EE - UES - EES - 9৬‏ - لم نخف 


الطریق إلى الصرف ۳ 


سلسلة الماضي GAM‏ بل في المضارع الجهول 

ری جس ی یی وش 
ip - Wily‏ - لم تَخَافوا - Lin - Sy‏ 
لم تخافا - لمتخافا - لمتخافا - لمنخف 


۱ 
7 
۴ 
55 


لله التفی SOLAS‏ الستقیل العروف 
৬৪৮ - ০4০৪)‏ - لن تخاف - لن تخافی - لن آخاف 
Ly - WE‏ - لن تخافوا ০০০০ - ১৮95‏ 
৬৮০৫৪‏ - لن تخافا - لن‌تخافا - لن انا - لن‌تخاف 


سلسلة النفی المؤكد 00 فی الستقبل الجهول 

لن یخاف - لن تخاق - لن تخاف - لن تحاف - لن أخاف 
Ly - Hy - Hy - by‏ - لن‌نخاف 
لن اقا - Us - sy‏ - لن تخافا - لن تخاف 


سلسلة لام التوکید ৮‏ النون এ‏ في الضارع العروف 


۹ 2 ১১21 کے ےھ‎ € 2১1 9৫1১1 
لیخافن - لتخافن - لتخافن - لتخاین - فن‎ 
و ا ہے۔ ۵ ےر وا مگ سمه« درس‎ 71 


فان ے- فان اه 35555555885 
الان = انان ك لاان > لاطا لخا 


211 لام 45555 5 مَعَ النون Lal‏ و في الضارع الجهول 


ডি হিল 85520 = لخا‎ 

SEA - لحفاة - تیجائن - لفان‎ IGE 
6 “Dr 4 
ن‎ 


১৪ - ১৩৬৪‏ - لتخافان - উল]‏ - ا 


الطریق إلی الصرف 
211 الأمو سیت 


52157551225 41 
لنخف‎ - ৮৬ - UE - ED - لیخافا‎ 
لاخف‎ - ১52 - ৮৪52] == لیف 3 لتَحَث‎ কে 
52-05-0053. - GD - Gey 
7 
سلسلة النهی العروف‎ 
৭2 3 7 ৬৫৩ রত 


১4382875122 اب‎ EAE و‎ 

لا اقا - لا تَخافا - لاتَخاقا - لاتَحَاقًا - لاتخف 
سلسلة النهي المجهول 

এ‏ - لاعف - لاعف - ا لا تخافی - لا آخف 


ا بخافوا - لابخفن - ل اقرا - এ‏ - لالخ 
لا یخافا د لاتخافا - لاتخانا - لاتخافا - لانخف 


الطریق إلى الصرف ۱۰ 
গুলো‏ سلسلة الافعال নীচের মাছদারগুলো থেকে উপরের অনুকরণে‏ ۱ د 
মুখস্থ 11۱‏ 
97 ,2 ی , و ۵ و soc‏ 4 م 
القیام - العِيَادَة - LG‏ - النومُ - 021 79 القِيّادةٌ 
২। নীচের ফেয়েলগুলোর অর্থসহ পরিচয় বলো |‏ 
৩৮‏ لن تنالوا - لم خبطي - 2০‏ لایص ینوا - 
مہ و هو 2 یہ و وت ed 0 AAA o2,‏ مرو চা‏ 
চল 59389‏ - ما نِمْمَمْ - SUS‏ لن تعودوا - لم یصوموا 
74৫ -‏ ساقوا - 2০৫৪ 70৬‏ 
আরবী বলো।‏ كج ۱ © 


তারা অতি অবশ্যই অর্জন করবে ۱ আমাদের দাড়ানো BBS | তোমরা 
দু'জন সেলাই করো নি। তারা দু'জন শিকার করছে। তোমরা দু'জন বিক্রি 
করবে না। তোমরা দু'জন বিক্রি করো না। তোমরা দু'জন অতি অবশ্যই বিক্রি 
_'করবে। তারা ক্ষুধার্ত হয়েছে। আমরা অর্জন করেছি। সে অতি অবশ্যই রোযা 
রাখবে ۱ তারা অতি অবশ্যই রোযা রাখবে । 


৪ ۱ নীচের প্রতিটি শিরোনামের জন্য নিম্নোক্ত মাছদার থেকে একটি করে 
ফেয়েল বলো। 
2:28 العَوْهُ - النَوْم-‎ 
النفي المؤكد بلن في المستقيل المعروف. جمع مذكر حاضر‎ )١( 
الماضي المطلق المعروف. جمع متكلم‎ )۲( 
النهي العروف. جمع مونث غائب‎ )۳( 
الأمر معروف. جمع مذكر غائب‎ )4( 


১.৭.‏ الطریق إلی الصرف 
بیان التعلیلات 


শব্দের নবরূপায়ণ 

থেকে নির্গত সেহেতু‏ القول এর মাছদার‏ نصر ফেয়েলটি যেহেতু বাবে‏ تال" 
ول - ০১4০)‏ فَعَل) এর মূল রূপ হলো‏ 

559 با‎ ফেয়েলটি যেহেতু বাবে ضرب‎ এর মাছদার البیع‎ থেকে 5 
সেহেতু এর মূল রূপ হলো (425 94০) - < 

তদ্রপ خاف‎ ফেয়েলটি যেহেতু বাবে سمع‎ এর মাছদার ১৯3 থেকে 5 
সেহেতু এর মূল রূপ হলো (J (علی وزن‎ - ১৯ 

ছারফ শাস্ত্রের একটি নিয়ম এই যে, ফাতহার পরে মুতাহার্রিক ওয়াও-ইয়া 
এ] হয়ে যায় | | 

দেখো, এখানে ১৮ - £4 - قول‎ এই তিনটি ফেয়েলে ফাতহার পরে 
واو‎ এবং ياء‎ মুতাহাররিক হয়েছে। তাই তা ألف‎ দ্বারা বদল হয়ে - قال - باع‎ 
৮১৬ হয়েছে। 

এবার তুমি 1৮৮ - صاموا - نامت‎ এই তিনটি ফেয়েলের تعليل‎ বা 
নবরূপায়ন বিশ্লেষণ করো। 

৩54 - 2 - یتول‎ এই তিনটি ফেয়েল যেহেতু যথাক্রমে বাবে نصر‎ 
ضرب - سمع‎ - এর مضارع‎ সেহেতু এগুলোর ميزان‎ হলো যথাক্রমে - یفعل‎ 
يفعل - یفعل‎ এবং ফেয়েলগুলোর মূল রূপ হলো ৩৮০ 754 08 

ছারফ শাস্ত্রের একটি নিয়ম এই যে, আইন-কালিমার ওয়াও-ইয়ার হারকাত 
পূর্বের সাকিন হরফে যায় এবং এ হারকাত ফাতহা হলে ওয়াও-ইয়া ألف‎ 9 
যায়। 

এই নিয়ম হিসাবে এখানে يفول - بیغ‎ ফেয়েলদুটিতে ওয়াও-ইয়ার 
হারকাত পূর্বে গিয়ে (£4 - يفول‎ ۱ 

পক্ষান্তরে ১৯ তে واو‎ এর হারকাত পূর্বের সাকিন হরফে গিয়ে 43১ 
হয়েছে। এরপর হারকাতটি ফাতহা হওয়ার কারণে ওয়াও ألف‎ হয়েছে। ফলে 


الطریق إلى الصرف ۱۷ 
থেকে 42 হয়েছে।‏ 51% 

এবার তুমি ১৯৫ - بخیطون‎ - ১৯৯৫ এই ফেয়েলগুলোর تعليل‎ বা 
নবরূপায়ণ বিশ্লেষণ করো | 
يْبَاءٌ - یاف‎ - 3০4 এই ফেয়েলগুলোর মূল রূপ ছিলো -4:৫- ৫644 
১০৯ নিয়ম হিসাবে ওয়াও-ইয়ার হারকাত পূর্বের সাকিন হরফে গেছে। আর এ 
হারকাতটি ফাতহা হওয়ার কারণে ওয়াও-ইয়া এ হয়ে গেছে। এভাবে 2৮ 
থেকে 34 এবং থেকে এবং 4554 থেকে ৬? হয়েছে। 

৩৯৯ - এ - قلت‎ এই (মারুফ) ফেয়েলগুলোর মূল রূপ হলো - 
9 7 رد‎ 
قولت - بیعت - خوفت‎ 

ছারফ শাস্ত্রের একটা নিয়ম এই যে, لائی مجرد‎ এর আইন-কালিমার 
হরফে 5375 দুই সাকিনের মিলনে পড়ে গেলে ফা-কালিমায় কাসরা یو‎ কিন্তু 
বাবে নাছারার ফা-কালিমায় যাম্মা হয়। 

দেখো, এখানে নিয়ম হিসাবে, প্রথমে 3,১ - 522 - قرت‎ থেকে এড 
৩৪৮৫ - امت‎ - হয়েছে | অতঃপর দুই সাকিনের মিলনে ألف‎ পড়ে গিয়ে 
44 _ ৩% - এ; হয়েছে। অতঃপর (বর্তমান নিয়মে) ফা-কলিমায় কাসরা 
হয়ে 5১ ও ৯ হয়েছে। আর বাবে নাছারার ফা-কালিমায় যাম্মা হয়ে 4 
হয়েছে। 

এবার তুমি ৮: - ০৯ - 4০ এই ফেয়েলগুলোর | বিশ্লেষণ 
করো। 

২৮৯ ىبن - یم‎ এই মোজহুল) ফেয়েলগুলোর মূলরূপ ছিলো - سوق‎ 
(45 (علی وزن‎ 45৪ - بیع‎ 

ছারফশান্ত্রের একটা নিয়ম এই যে, أجرف‎ এর ফা-কালিমা নিজের 5 
ফেলে ওয়াও-ইয়ার কাসরা গ্রহণ করে। 

এই নিয়মে سوق‎ থেকে سوق‎ এবং (5 থেকে بیع‎ এর 3৮ থেকে ১৯ 
+001 ۳ কাসরার পরে ওয়াও সাধারণত ইয়া হয়ে 
যায়। ফলে سوق‎ থেকে 3১ এবং ১৯ থেকে خیف‎ হয়েছে। 


۲ج الطریق إلی الصرف 
এবং ৪৪০৪1647224 এবং‏ سيقت - سيقو - Ut‏ بقع 
৬৯ এই ফেয়েলগুলোর মধ্যে একই তালীল‏ خیفرا. (৫১৮ 0৫১৮‏ 
হয়েছে।‏ 
Ved, ۰‏ مه وه و প‏ :وى هھ ® Ba‏ 
১১৯)‏ المرضی) قد عيدوا এবং‏ صید (اسد) - .نيلت এবার তুমি (2৯১১)‏ 


এই ফেয়েলগুলোর তালীল বিশ্লেষণ করো ١ 
5 بعت‎ - 2 ৪: 17950 অবস্থায় এই তিনটি ফেয়েলের মূল রূপ 


هر هم 


হলো سوقت - بيعت - خوفت‎ এগুলোর ওজন হলো فیلت‎ 

এর ফা-কালিমায় ওয়াও ইয়ার কাসরা স্থানান্তরে -নিয়ম হিসাবে‏ آبرن 
৩১৪, এবং ৮ থেকে ৩+১৯হয়েছে।‏ سس سر থেকে‏ 63,4 

, এরপর দুই সাকিনের মিলনে হরফে 555 ওয়াও, ইয়া পড়ে গিয়ে - سقت‎ 
৬৪ - بعت‎ হয়েছে। এরপর নাছারা বাবটি যাম্মা প্রধান হওয়ার কারণে ফা- 
কালিমায় পুনঃ ×۱۳ প্রদান করা হয়েছে। ফলে এ? 4. হয়েছে। 

একটা জিনিস তুমি নিশ্চয় লক্ষ্য করেছো যে, এখানে তালীল বা 
নবরূপায়ণের পর معروف‎ ও مجهول‎ এর ফেয়েল অভিন্ন রূপ ধারণ করেছে | 

এবার তুমি (৯ - ৮০33 - 64৪ মাজহুল অবস্থায় এই ফেয়েলগুলোর 
রূপান্তর বিশ্রেষণ কর। 


প্রশ্নমালা 
১। ফাতহার পর মুতাহাররিক ওয়াও-ইয়ার নিয়ম বলো | 


২। ৬৩৬ এর মূল রূপ ছিলো এ: এটা প্রমাণ করো। অতঃপর ফেয়েলটির 
রূপান্তর বিশ্লেষণ করো। 


© | لائي مجرد‎ এর ফা-কালিমায় কাসরা-যাম্মার নিয়ম বলো। 


8 ۱ ثلائي مجرد‎ এর আইন কালিমার হরফে ইল্লত দুই সাকিনের মিলনে 
و"‎ -“- 70 


© ۱ نش على اسم الله‎ এখানে ফা-কালিমায় কাসরা হলো কেন? 


۱ 


۹ 


الطریق إلى الصرف 

এখানে প্রথম ফেয়েলের ফা-কালিমায় যাম্মা‏ کنت صذت آأسدا قبل سَنَةَ | نا 
এবং দ্বিতীয় ফেয়েলের ফা-কালিমায় কাসরাহ হলো কেন?‏ 

۹۱ هل 532 أخاكم ارْض:‎ এ বাক্যে 34% ফেয়েলটির تعلیل‎ (বা 
রূপান্তর বিশ্লেষণ) করো। 

কি এবং সে হিসাবে এর মূল রূপ কি?‏ ميزان ফেয়েলটির‏ لایتاموا | ا 

(বা‏ تعليل ফেয়েলটির‏ یو ০০১%। এ বাক্যের‏ 5324 51101 النار ١‏ ه 
রূপান্তর বিশ্লেষণ) বরো।‏ 


১০। هذا المجاهد‎ ১1০ الدم مِنْ‎ 4252 এ বাক্যের يسيل‎ ফেয়েলটিতে কোন 


নিয়মের ভিত্তিতে তালীল হয়েছে ? 
دد‎ | 41১2 9554) إا ریم هلال‎ এ বাক্যে মীযান হিসাবে صوموا‎ 
ফেয়েলটির মূল রূপ কি? 
১২। آمر حاضر‎ এর শুরুতে الوصل‎ ৮৯৯ কেন যোগ করা হয়? উপরের.) 
الأمر‎ টিতে همزة الوصل‎ নেই কেন? 
دد‎ | bei 25505 ৩ قل یروا في الأرض فانظروا كيف‎ 5 
' ফেয়েলদু"টির তালীল (বা রূপান্তর বিশ্লেষণ) করো। 
১৪। 501041০৫4০৪ إذا صلیت‎ এ বাক্যের نم‎ 78 তালীল 
করো। 


১৪। TIF ও মাজহুল অবস্থায় /৪. শব্দটির অর্থ বল এবং ميزان‎ 
অনুসারে তার মূল রূপ নির্ধারণ কর।. 
১৫। أجوف‎ এর ফা-কালিমার জাম্মা অপসারণের নিয়ম বল। 


< 


۱۰ , الطریق إلى الصرف 

এর‏ نصر - ضرب - سمع - فتح কিতারে তোমরা বাবে‏ الطریق إلى العريية 
মাছদারগুলো পড়েছো‏ العا - 2851 - الْبَقَاء- النهي তৃতীয় নিয়ম হিসাবে‏ 
মুখস্থ করেছো |‏ سلسلة الأفعال এবং এগুলোর কিছু কিছু‏ 

এখানে আমরা ی‎ সিলসিলাগুলো পুনরায় পেশ করছি, ভালোভাবে তা মুখস্থ 
করে | 

দেখো, এই মাছদারগুলোর লাম-কালিমায় হরফে 3575 রয়েছে। কোন 
ناقص‎ ۱ | 

সুতরাং এ ধরনের সমস্ত মাছদার এবং তা থেকে নির্গত যাবতীয় اسم‎ ও 
فعل‎ হচ্ছে ناقص‎ 


ডাকা, বাবে 315151 (311 30) 254) 


۳ م هم 

سلسلةٌ الاضي 50501 العروف 
دا - 55 - 5555 5545 - SIS‏ 
ممه পাপ ০‏ ےہ2 cod 222৩৩‏ 
دعوا - دعون - دعوتم - دعوتن - ০৯৪১‏ 


71945 دَعَنَا - US - US‏ - دَعَوْنَا 


سلسلة الماضي المطلق المجهول 


ھر ار © ۰ 
دعی - دعیت - دعيت - دعيت - دعيت 


ماه ھ وه ف ০৪ edo‏ ت ھے وا 
دعوا - دعین - دعیتم - دعیتن - دعینا 
و راود و 


سلسلة الضارع العروف 


ওত জা ও‏ ود و و هم و > م 2 ومو 
يدعو - تدعو - تدعو - تدعين - ادعو 
ره ۵ و م oso,‏ > وو و و همه ০০৮৩৫‏ 


. یدعون - یدعون - تدعون - تدعون - ندعو 


الطریق إلى الصرف 


ی نا .هه م هود عمو 
یذعوان - تدعوان = تدعوان - تدعوان - تدعو 


۳ © حور শপ PE ৬০৬০৯‏ ۱ 
یدعون - یدعین - تدعون - تدعین - ندعی 
ع © ০৫৬ ০০৬টি পপ‏ 249 ره ١‏ 
عيان - تدعيان - تدعيان - تدعيان - ندعى 
or 2‏ ۳ 
سلسلة الماضي th SA‏ في المضارع العروف 


و و or‏ و ده و Don 5 ৬৫‏ 
SE‏ نس অতি‏ بہت রি‏ 
لم یدموا - لم یعون - لم تَذْعُوا - لم تدعونَ - لم ندع 
.م مم مومه و و 


لم يدعوًا - LEG‏ - لم تَدْغُوا - لم تذعوا - لم تدع 


سلسلةً الماضي fh Gill‏ في المضارع الجهول 
ESF‏ لم بنع جالع ترج وی يدعي وت ود 
لم يعوا - لم دعبن - لم تما - لم تُذْعَيْنَ - لم‌ندع 


© مر 


و ه مر ا هه مر প ۵ ۶ পপি‏ 
لم یدعیا - لم تدعیا - لم تدعیا - لم تدعیا - لم ندع 


سلسلة 2696১5501৯০)‏ الستقبل العروف 
IE 2259)‏ 42597 - لن تدعیه - لن أدعو 
71559 لن يدعو - لن دموا - 2288০) - SAY‏ 
لن يعوا - لن تَذْعَرّا - لن تنذعوا - لن تذعوا - لن ندعو 


سلسلة النفي ا ؤکد بلن في الستقبل الجهول 


وھ ۱ 


০৪০) - لن تذعلی - لن تذعلى - لن تدطي‎ ০০০৩৬ 


০০৩ ০৮৩ ০০০৪৬ gl»‏ ھ7۶“ 
2৮০) 70959‏ - لن تدعوا - لن تدعين - لن ندعی 


١ ۵ ی‎ ৮৮ مر‎ 9 ۵ 


لن ياعيا ELEY‏ = تدعتیا - لی تدعا - لن ندعی 


۱۲ الطریق إلى الصرف 
রীতি‏ لام التوكيد مع النون الثقيلة في الضارع العروف 


60 ০৪৯৫৫ G&G or“ ا‎ e هه مق‎ 
لیدعون - 62245 - ی - لتدعن - لادعون‎ 
০ ০৪৬০৫ رو رہ‎ 6১৬০৫ 2৮০০1 Caer“ 


পিস,‏ - لیدعونان - لتدعصن - 20১25]‏ = لندعون 


০০‏ ورم روم رم 


ছি]‏ - لتدغوان" - 5৫ - BOLD‏ - لندعون 


20515 لام التوكيدٍ 65 النون 95581 في اس الجھول 


পভ টি ور مور ره‎ 
LEN - لتدعين - لتدعين - لتدعين‎ - KEY 
وروی ران‎ o2 ca مهم‎ 3 পরা 
০৮০০০] - নিরিহ - 57645 - ليدڪون - لیدعینان"‎ 
0০৩5৫ o27 ০০৩০৩ خر‎ 6 RA 


০45 = 22545 - SUS - HEL‏ لندعن 


سلسلة ১91‏ ا معروفِ 
لدع - لكلع - اذم - أديِي - لادم 


৮০‏ 0وب مدوم وم 
لیدعوا - لیدعون - اا - لندع 


رو و ور 
لیدعوا - لتدعوا - 15531 - از 9 لدع 


سلسلة الأمرِ الجهول 


نع - بشع - ملع - عنقي - رن 


00 LEI - 1632 - ১৪ - لیدعوا‎ 


دوم 


৩2১2) - (235 - La‏ - 252 - لندغ 


سلسلة النهي العروف 
LY‏ - لاتندع - لالع - لائذعي - لا اَم 


لا يعوا - لا ৩৯০৭‏ لا تذعوا - ১১০৩‏ - لا ندع 


لا يَدْعُوا - لا تَدْعَوَا - لا كدعوا - لاتذعوا - LLY‏ 


الطریق إلی الصرف ۱۳ 
سلسلة النهي المجهول 


ليدم - لا تلدع - لاتذع - 


Ey - لا تدعا - لا دعاق‎ - HELLY 704১ 


2082 2 
لا تدعي - لا ادع 


Ed পভ‏ مر 


سلسلة اسم الفا 
9 عل 
72 ماه وم te এ হি‏ وج 
داع - داعیان - 526 - داعية - داعیتان - داعیات 


سلسلة اسم المفعول 


1 رم و6 ره S20, $60, 2৯৫০‏ ره رگ ۶ 
مدعو - مدعوان - مدعوون - مدعوة - مدعوتان - مدعوات 


নিক্ষেপ করা, বাবে যারাবা (..01 5 2১৫1 


14 الطریق إلی الصرف 


۰ ‘adel 


৩ 1 ee > کے‎ Nie کو‎ কে 
رتي‎ utr > يرمون یرصب ترمون‎ 
7 


2 NIG 1 ০ ০০ ০০৩ ৩০ 
يترميان - ترمیان - ترمیان - ترميّان - نرمي‎ 


سلسلة المضارع الجهول 


۰ تی بس بھی 1 
يرمنى - ترمى = برمى - ثرمان 7 ارمی 


ون ۳۳ وا رہہ :75 
يرمون - يرمين - ترصون - ترصین - برمی 


و 


و a2 ১]‏ 2 ۳ - 2 ویر ۴ ছি‏ 
০৬০‏ - ترمیّان - ترميان - ترميان - نرمى 


سلسلة الماضي ا نفي بِلّمْ في الضارع العروف 
لم زم - لم زم - لم رم - পি‏ لم رم 
لم يَرْمُوا - প্রাণ‏ - لم َرْمُوا - Fd‏ لم نرم 


کے می ہب ہے - لمم 


سلسلة الماضي النف ph‏ في الضارع الجهول 
. لمیزم - لم ترم - لم قرم - لم قزمي - لم آرم 
لیوا - لم يمين - لم ترمو - لم ترمین - لم نره“ 
لم زیا ৮৮৭7‏ - لم میا - لم تما - لم ترم 
سلسلة النفی الَوکد بِلَنْ في السقبل المعروف 
299/5 
لن یرْمَوا - لن یرم - لن تَرْصُوا - ৮৮9 - ৯৮৮৮০)‏ 
7৮০৫৪)‏ لن تزمیا - ৮৮০) 70৮৮‏ - لن ترمي 
سلسلةٌ النفي SH‏ بن في الستقبل المجهول 
اوھ ال হি E‏ 


প ৪৫ هم مرو و و‎ পক ৪০৫ 
لن نرمی‎ 7055৮ لن يَرْمُوًا - لن يرمين - لن 51525 لن‎ 


১০ الطريق إلى الصرف‎ 
০৮৮০] - ৮০৮০ - 89 - 039 - EH 


01 لام کید ১৯:16‏ 0083 ة في الضارع المعروف 


9০ ৬? e7 7 ہھ‎ 

یمین = لكوي - لتيل - وس ارين 

554 - BEA - চির - BE - یرس‎ 
5০০০৫ 


১৬০৫‏ آترمیان - উতর‏ - لترمیان - لٹرمین 
سلسلة لام کید مَعَ النون الثقیلة في المضارع الجهولا 


চা رم ج رن‎ = = pl 


i‏ - اة - و 2 رمق - لزنن 
07 بب ০০৬৮৫ ৮ ০০১৯1‏ ك 6৫০০৫ ০০৪০৫‏ 
52H - SL ৩৫ - এ‏ - من 


سلسلة الأمر العروف 
ليم - لق - ازم - رازم - الأرم 


1৮75‏ 7 یرم 1১),‏ 3 رارمين - لتم 
7 رت - ارما - ارم 


سلسلة الأمر المجهول 
یرم ০8-৮4-8257‏ 
৮2-02-2522. 51559,‏ لئام 
52 - رمیا - 7152 13074 
سلسلة النهي العروف 
لا رم لا ترم - لا ترم - لا ترمی - آرم 


لا ینوا - لا يَرْمِيْنَ - لا ترما - لا قزمي - لا نرم 
لا يَرْمِيَا - LY‏ - لاترمیا - ৮৮‏ - 13 


الطریق إلى الصرف 
سلسلة النهي الجهول 


لا زم لا ترم لا ترم ক‏ لا آرم 
7192 لا يَرمين - لا ترموا - لا رمن - لا رم 


7 


لا یرما - لاترمیا - لاترمیا - لاترمیا - 1৮‏ 


سلسله اشم الفاعيل 


َ‫ مد دمو رام ہے 0 4 
رام - 9৮০5‏ - رامونر - راميّة - رامیتان - رامیات 
রী 2‏ 5 5 ۳ 


2 7 
٠ 71 ‫َ‏ < .م 2 5 2 #0 
سی - بسبمت ۔ سیت ۔ سیت - سیت 
Ed‏ سے পা শা‏ - م hal‏ 
7 7 ۳ و ۳ ০‏ - ۳ 


تيا - 31 :14 2 تما LEE e‏ = 0 
و ه رم 
51205751151 
و 2 & 2 ۳۳ 5 7 2 টি‏ 
نسي - نسیت. - نسیت - نسليت - نسیت 
تسوا o 825 পাও কি‏ 
E ESR UES OTE‏ 
سلسلة الضارع العروف 


الطریق إلى الصرف NY‏ 


বি - تنسیان‎ - ১৮০5 - ৩৮০ - ০৬5 
سلسلة الضارع الجهول‎ 


سلسلة الاضی hy Sill‏ الضارع العروف 
لم ینس - لم تفس - لم تنس - تشن - لم نس 
لت نک یت - الم ننس 
451625154৮4‏ 


سلسلة الاضي ৫৪‏ بل في الضارع الجهول 
পি‏ ون سس عاق تن حل اس 
روص کر تو টিলা‏ 


سلسلة النفي bh SS‏ التَقَبلِ العروف 


E لن تفسلی - لن تتصلی - لن تنسي‎ - ৮৪০ 


লা 


لن ينْسَوا - لن فصن - لن تڈ سوا - لن تنسین لن ننسی 
2 


سلسلة النفي المؤكد بلن في الستقبل الجهول 


رے کس VE PEG‏ کے او اج 
و اوت او تن تا ie‏ 7 


- :لن تسى 


۱۱۸ الطریق إلی الصرف 
7০৪৪‏ تح ایا لن تنستیا - ৮০৪০)‏ .- لن سن 
مر এ‏ المعروف 


৮৮. 


o27 


LT ےر 9 ع عن ...تح‎ কত 
لان لن - الان - لان - لسن‎ 


تة لام التوكيدٍ 65 النون الثقيلة في الضارع الجهول 


৪০৩০০‏ اوررق ا هررق وور © مرت 


2 
e وروم‎ 


৯০০০1 3 ۳‏ 6 اهم وم ك CELA‏ 
ليذ ن - لہ ۹ ينان - ل 5 _ ۳ متان - }2 2 
۳ 7 


لينس নিশি‏ لین ا انس - انسي اجس لائس 
০০৩৫‏ حور وم و شا وس ০৫‏ 
চট‏ ۱ یم لينسشين 2 انسوا سے انسن সু‏ لتس 
1 5 )2 م 5 ঠা‏ متا ۳ সা‏ 2 لن 
م 
سلسلة الأمر المجهول 
وه رم مه و رم لگ و رم ۱ 2 رای ০৯2‏ 
৬০‏ 2 و م هم ১০৪৬‏ هه رز 70 4 
لینسوا لینسین এ‏ لت ۱ ad‏ لتنسين نے _لننس 
৬৩ তক ۳‏ 2ر ۰ 
ل کا - iz)‏ يا 7 ر5 e a‏ لت کيا لے ل 
و 
سلسلة النهی التررت 


তত ۵ তে 


لا بنسیاے لا سیا ہے لا میا ی یاه = لا سی 


الطريق إلى الصرف 
سلسلة النهي الجهول 


دك اق হি‏ 


be 2‏ نے 06 
سس - لا تنس - لا تنسى 


۱۹۹ 


مه م 
لا یه 
eed‏ 6 رم هم مه مره ৩০৯০‏ ور 
مر ۶ و PE‏ 

لا ينسَيًا - لا تسیا 


سلسلة اشم الفاعل. 


5 এ ۳ বারি و و مکل ۔‎ a 
ناسیّتان - ناسیات‎ - IU - ناسون‎ - LU - ناس‎ 


ভুলে যাওয়া, বাবে ছামি'আ (2021 450) ১4 
و رم وم‎ 
سلسلة الماضي الطلق العروف‎ 


রঃ 2 ৫৩৫ = 2 2‏ 
ن - نه سے هيد ۳۹ هت 5 ¢ > 
ری 7 7 ola‏ 3 بے ৯72‏ 

نهوا - نهين - نهیتم - نهيتن - نهینا 
وه تا ون ارو مارم 


7 . الطريق إلى الصرف 


وو পতিতা‏ حهحهم 


ینهی - تنهی - تنهی - تَنْهَيْنَ - آنهی 

۱ هم و‎ “0 2৩০৩০ ‫َ a ۳۹ 

ینهون - ينهين - تنهون - تھی - ننهی 
পি‏ 


তিল 77۷۰ 
لم‎ - 2৮ - Ed - Kin ০? 
Ep 58510 - لم تنهيا‎ - ভি - CEI 


سلسلة الاضي النفي في الضارع الجهول 
مه - لته কালি - En - Ep‏ 
منوا - الم ينهي - تلهوا - জল‏ - لته 
Cp - পিচ ভিন‏ - لم‌تنهیا - پاٹ 
سلسلة 95০49015250‏ في ال العروف 
لن یی - لن تنه - لن‌تنهی - لن‌تنهی - لن أنهى 
HHL‏ - لن‌ینهین - لن‌تنهوا - لن نهين - لن نٹھی 
১511582014৮‏ بلن في الستقبل الجهول 
ely - HEY - এস - Hin - এস‏ 
لن ینوا - UY‏ - لن تنهوا - لن‌تنهین" - لن‌نثهی 


الطریق إلى الصرف ۱۳۱ 


لن‌بنهیا - لن‌تنهیا - لن‌تنهیا - لن تنهیا - لن تتهی 
سو سج درو و سیت 


ی - 2429 7 2ب ৬.‏ لته ت یت 
dS 5‏ وا 7و رو ০৪০৬ ৭৫‏ ان" مر 
هون - لبتهینا - لتنهون - SES‏ - 84 


Gerd چون‎ 


9:42 - 0 - ১০45 ای اہ‎ SES 
النون 2552 في الضارع المجهول‎ 6৫ سلسلة لام التوكيد‎ 
দি ا‎ ১3 ۳ ৮০42 5 শে ۳ ره‎ 


> معو وال ےآ ۵ ৬০‏ ملا ৬০৪৫‏ وة w ভি‏ ا۔6 
لینهون - لینهینان - لتنهون - لتنهینان - لنتهین 


৫০০৩০ ০৫৬টি পা ৬০৫ اك‎ ০০৬০৩ ید‎ ০৩০৪৩ 


لینهیان - لتنهیان - لعنهیان - لتنهيان - لننهين 
سلسلة الام العروف 


یو جو سح 


سلسلة الأمر وت 


০2‏ لته - لتنه - পতি‏ - نا 
নিলে 0‏ نهر 5 5 ০৯৭‏ و - لته 
229 ور 


لاینهوا - LLY‏ - لاتنهوا - لاتنهین - Ey‏ 


ও‏ - لاتنهیا - لاتنهیا - لاتنهیا - لاننه 


۱۳۲ الطریق إلى الصرف 
سلسلة النهي الجهول 


لا ينه - لاتثه - لاتنه - لا تنهی - لا اند 


০925‏ لايتيين - لاتنهوا - لاتنهان - لاٹ 


اینهیا - لاتنهیا - لاتنهیا - 7 تنهیا - لات 


سلسلة اسم الفاعل ۱ 
تاه - SAL - 9৬৮৩‏ - تاهيّة - تاهیتان - ৩০৯৬‏ 

سلسلة اسم الفعول ۱ 
1 منهي - منهیان - 3১645‏ - منهيّة - منهیتان - منهیات 


১। নীচের মাছদারগুলো থেকে উপরের অনুকরণে سلسلة الأفعال‎ গুলো 
মুখস্থ করো ۱ (তবে মনে রাখতে হবে যে, مصدر لازم‎ থেকে فعل مجهول‎ ও اسم‎ 
এ 1) 


و ور للقاء* 


الیکاء - الرضوان - الإباء - التلاوة - السفي - টে‏ 
عمسي ی رای তি‏ 

- لم ینوا‎ টি লি পি - لن نجرا - لم تشقئ‎ 79৪ 
لايرمين د يدوا يمهو لی رات ب لين‎ - LY 
৩। দ্রুত আরবী বলো। 

তারা তিলাওয়াত করেছে। আমাদের হাটা উচিত। তোমরা দু'জন অস্বীকার 

করো নি। তারা যেন সাক্ষাৎ না করে। তারা কিছুতেই ভুলবে না। তোমরা 


দু'জন অতি অবশ্যই সন্তুষ্ট হবে। তোমরা দু'জন সন্তুষ্ট হও নি। তারা সকলে 
অতি অবশ্যই অস্বীকার করবে ۱ তোমরা ভুলে যেতে | তাদের হাটা উচিৎ। 


۱۳۳ الطریق إلى الصرف‎ 
৩। নীচের প্রতিটি শিরোনামের জন্য নিম্নোক্ত মাছদার থেকে একটি 5٩ 
ফেয়েল বলো। ۱ 


التلاوة - الستي - النهي 


النفي المؤكذ بلن في الستقبل العروف. جمع مذکر حاضر 
الاضي الطلق. جمع متکلم 

النهي العروف, جمع مزنث غائب 

الأمر العروف. جمع SE SL‏ 


তোমাকে যদি কেউ বলে মাদ্রাসায় লেখা-পড়া করে 
তোমার ভবিষ্যত কী হবে! এ 

তুমি বলো, সমস্ত মাখলুকের ভবিষ্যত আল্লাহর হাতে | আমি 
"আল্লাহ ও তার রাসূলের ইলম হাছিল করছি। সুতরাং আল্লাহ 
স্বয়ং আমার ভবিষ্যত উজ্জ্বল. করবেন ۱ আমার দুনিয়ার ভবিষ্যত, 
কবরের ভবিষ্যত এবং অনন্তকালের আখেরাতের ভবিষ্যত উজ্জ্বল 
[কর < 7 ন ৷ 


٤‏ الطریق إلی الصرف 


بیان التعلیلات 
শব্দের বিভিন্ন রূপান্তর‏ 

دعر ও 5$ ফেয়েল দুটির মূল রূপ ছিলো (6 ও‏ بکی 
কোন নিয়মে এই রূপান্তর হলো তা আমরা বলবো না, তুমি নিজেই চিন্তা‏ 
করে বলো।‏ . 
হলো না আশা করি সেটাও‏ ألف ফেয়েলটিতে মুতাহাররিক ইয়া কেন‏ بقي ` 
তুমি চিন্তা করে বলতে পারবে |‏ 

১54 - 155 ফেয়েল দুটিতে ফাতহা পরবর্তী মুতাহাররিক ওয়াও-ইয়া 
أل‎ দ্বারা বদল হয়নি | কেননা তাছনিয়ার আলিফসংলগ্ন অবস্থায় এ নিয়ম চলে 
না। 

£0 ও البکاء‎ মাছদার দুটির মূল হরফ হলো যথাক্রমে ( (ر- ج-‎ এবং 
(৬ (ب- ك-‎ সুতরাং এর মূল রূপ হলো 3৩% ও البکاي‎ 

ছারফ শাস্ত্রের নিয়ম এই যে, মান্দা ও শব্দমূলের অতিরিক্ত আলিফের পরে 
ওয়াও-ইয়া হামযাহ হয়ে যায়। 

এই সূত্রে উপরোক্ত মাছদার দুটিতে آلف زائده‎ এর পরবর্তী ওয়াও-ইয়া 
হামযাতে রূপান্তরিত হয়ে الرجاء‎ ও البكاء‎ 5 | 

এবার তুমি নিজে 5০ - 5৮ - الاباء - قائل‎ - 2৮5 ইত্যাদি 
শব্দগুলোতে রূপান্তর বিশ্লেষণ করো | 

$% - 25 ফেয়েল দু'টি মূল রূপ হলো قرو‎ - 

এখানে রূপান্তরের সূত্র এই যে, লাম-কালিমাহর ওয়াও কাসরার পরে ইয়া 
হয়েযায়। 

4% - 524 ফেয়েলদুটির মূল রূপ 2244 ও یرم‎ ছিলো 1555 تین‎ 


الطریق إلى الصرف ۱۳۵ 

এর মূল রূপ ১১৮ ছিলো। রূপান্তরের সূত্র এই যে, যাম্মা ও কাসরাহর পর 
মাযমূম ওয়াও-ইয়া সাকিন হয়ে যায়। (তৃতীয় ফেয়েলটিতে দুই সাকিনের 
মিলনে, পড়ে গিয়ে ১০৮ হয়েছে) 


এবার তুমি নিজে 4: ও ¢ رم‎ ফেয়েল দুটির রূপান্তর বিশ্লেষণ করো। 


এই ফেয়েলগুলোর মাদ্দা বা মূল হরফ হলো‏ يقوى - يرضى - يذعى 
সুতরাং এগুলোর মূল রূপ‏ (ق- و- و) ۰ (ر- ض- و). (د- ع- و) যথাক্রমে‏ 
হলো ১24 - ১০ 798‏ 

ছারফ শাস্ত্রের নিয়ম এই যে, চতুর্থ বা তার পরবর্তী স্থানের ওয়াও ফাতহার 
পরে হলে প্রথমে ইয়া দ্বারা এবং পরে | দ্বারা বদল হয়। 

এই নিয়মে 37% থেকে $54 এবং তা থেকে ১ হয়েছে। 

555 5% থেকে (০ এবং তা থেকে ৮% হয়েছে। 

তদ্বপ يدعو‎ থেকে ০০১৫ এবং তা থেকে ০৪ হয়েছে। 

এবার তুমি ৮৮ ও ০১৫ ফেয়েল দু'টির রূপান্তর বিশ্লেষণ করো। 
০৮০ - ১৩১৫ - - ৬555 এই ফেয়েলগুলোর রূপান্তর আলোচনা 
করো এবং এখানে ইয়াকে | দ্বারা বদল করা হলো না কেন বলো। 

১% ফেয়েলটির ميزان‎ হলো ৫ সুতরাং এর মূলরূপ হবে 025৫5 
এখানে রূপান্তরের সূত্র এই যে, যাম্মা ও ইয়ার মধ্যবর্তী মাকসূর ওয়াওকে 

উপরোক্ত নিয়মে এখানে ১55 এর ওয়াওকে সাকিন করে পূর্ববর্তী 
যাম্মাকে কাসরাহ দ্বারা বদল করা হয়েছে, ফলে {$595 হয়েছে। অতঃপর দুই 
সাকিনের মিলনে وار‎ পড়ে গিয়ে 254 হয়েছে। 

এবার তুমি নিজে শু ও ৮১১ ফেয়েলদু'টির রূপান্তর বিশ্লেষণ করো । 

52% ফেয়েলটির মূল রূপ হলো (2:28 535 (علی‎ 6১2 

ছারফ শাস্ত্রের নিয়ম এই যে, কাসরা এবং ওয়াওয়ের মধ্যবর্তী 1 


৯০- 


۱۳۹ الطریق إلی الصرف 

উপরোক্ত নিয়মে এখানে بین‎ এর ইয়াকে সাকিন করে পূর্ববর্তী 
কাসরাকে 1۳ দ্বারা বদল করা হয়েছে ফলে یمن‎ অতঃপর দুই সাকিনের 
মিলনে باء‎ পড়ে গিয়ে 3৮ হয়েছে। 

এবার তুমি 2১৫: ও 55 ۳۳۲۲/23 রূপান্তর বিশ্লেষণ করো | 
ثلائي مجرد‎ এর اسم الفاعل‎ এর ميزان‎ হলো فاعل‎ সুতরাং داع‎ ও باك‎ এর 
মূল রূপ হলো 2515 ও باکر‎ 1 

কাসরার পর লাম-কালিমার ওয়াও যেহেতু ইয়া হয়ে যায় সেহেতু 451১ 
থেকে داعی‎ হবে ۱ আর কাসরাহর পর ইয়া যেহেতু সাকিন হয়ে যায় সেহেতু 
ইয়া সাকিন ও নূন সাকিন - এই 'দুই সাকিনের মিলনে ইয়া পড়ে যাবে। 
এভাবে داع‎ ও باب‎ হবে। 


প্রশ্নমালা 
الله عَنْهُمْ و روا علنة | د‎ >; এখানে কোন ফেয়েলে কয়টি তালীল 


হয়েছে? 
< | ৮৪) ও 1355 ফেয়েলদুটির মূল রূপ কি? 

۵ | 1৯2; ফেয়েলটিতে প্রথম দফা কোন নিয়মের ভিত্তিতে এবং দ্বিতীয় দফা 
কোন নিয়মের ভিত্তিতে তালীল হয়েছে? 

৪ جرا أَعْمَالِهم ا‎ 1,5 এ বাক্যের ফেয়েলটির রূপান্তর বিশ্লেষণ করো। 

৫1 زمی- یبقی- دما‎ এই ফেয়েলগুলোতে কোন নিয়মের ভিত্তিতে তালীল 
হয়েছে? 

৬। উপরোক্ত নিয়মে ১42% رَمَبّا۔ دعوا-‎ এই مثنی‎ 5 
তালীল হলো না কেন ? আবার 1222 رمَنا۔‎ এই مثنی‎ ফেয়েলদু'টিতে ' 
তালীল হলো কেন ? 

৭। আলিফে যাইদাহ-এর পর ওয়াও-ইয়ার নিয়মটি বলো। 


۱۳۷ 


الطریق إلى الصرف 

৮15: প্রশ্নকারী) এবং (4 (প্রবাহিত) এই দুই اسم الفاعل‎ এর ` 
হামযাহর মাঝে পার্থক্য কি? 

৯। এমন 7 একটি মাছদার বলো যাতে আলিফে যাইদার পর 
ওয়াও-ইয়ার এই নিয়মটি প্রয়োগ করা যায় ۱ 

১০। মাযমূম কিংবা মাকসূর ওয়াও-ইয়াকে কখন সাকিন করা ওয়াজিব? 
দু উদাহরণ দিয়ে 8 ۱ 

মীযান হিসাবে ০:০5 (তুমি হাটবে) ফেয়েলটির মূল রূপ নির্ণয়‏ دد 
করো এবং রূপান্তর বিশ্লেষণ করো |‏ 

دیو وو ہج وش 


০৫ ای‎ SE 


তি লব 
প্রযুক্ত হবে না কেন? 

১৪। যাম্মা ও ইয়ার মাঝে মাকসূর ওয়াও হলে কি নিয়ম ? 

এবাক্যের ৮৪১৪১ ফেয়েলটির তালীল‏ يا [41401৮55559 2৮5‏ مد 
করো।‏ 

১৬11০১3৫144 و‎ 3443 1,54 এ আয়াতের দ্বিতীয় ফেয়েলটিতে 
কোন নিয়মের ভিত্তিতে তালীল হবে ? 

۵٩ | مَاسوْنَ‎ - EL - ZU - داع - داعِيَان - دَاعوْنَ‎ এই 
শব্দগুলোতে তালীল করো | 1 


۱۳۸ الطريق إلى الصرف 
بیان آبواب الثلائی الزید فيه . 
এর মোট চৌদ্দটি বাব ৷ যথা -‏ ثلاثي مزید فيه 


ها زرل ہمہ ٩ ce 5 পপ‏ ۰ رم و 
افعال - تفعیل - تفگل - افجغال - اسْتفعال - _انفعال - ELF‏ - 


পা 


496 افملال - افعیلال - 7941 افعوال - 7228 اه 

এর মধ্যে প্রথম নয়টি বাব বেশী ব্যবহৃত হয় । পক্ষান্তরে শেষ পাচটি 
বাবের ব্যবহার খুবই কম। 

একথা তুমি আগেই জেনে এসেছো যে, প্রতিটি বাবের মাছদার থেকে 
ماضي مطلق واحد مذکر غائب‎ এই একটি মাত্র ছীগাহ তৈরী করা হয়। 
তারপর মাযী থেকে মোযারে এবং মোযারে থেকে আমর তৈরী করা হয়। তাই 
এখানে আমরা فيه‎ ১ لائي‎ এর প্রতিটি বাবের ماضي مطلق واحد مذکر غانب‎ 
এর ছীগাহ তৈরী করার নিয়ম আলোচনা করবো | 


যেহেতু ইতিপূর্বে ০৮. الطریق إلى‎ কিতাবে ثلائي مزيد فيه‎ এর বেশ 
কয়েকটি বাব তুমি سلسلة الأفعال‎ সহ পড়ে এসেছো সেহেতু আশা করি যে, 
বিষয়টি তোমার জন্য মোটেই কঠিন হবে না। 

হামযা ও লাম-কালিমাকে ফাতহা দাও এবং লাম-কালিমার‏ -- إفعال 
পূর্ববর্তী আলিফ ফেলে দাও। এখন 4 £ / হলো |‏ 

এই বাবের অতিরিক্ত হরফ একটি, অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী হামযাহ। 

এবং লাম-কালিমার পূর্ববর্তী এ‏ ت মাছদারের শুরু থেকে‏ -- تفعیل 
ফেলে দাও। অতঃপর ফা-কালিমা ও লাম-কালিমায় ফাতহা দাও এবং‏ 
আইন-কালিমাকে মুশাদ্দাদ করে ফাতহা দাও ۱ এখন এ2$ ۱‏ 

এই বাবের অতিরিক্ত হরফ একটি, অর্থাৎ আইন-কালিমার تکرار‎ বা 
পুনরুত্তি। 

মুশাদ্দাদ আইন-কালিমা ও লাম-কালিমাকে ফাতহা দাও।‏ -- تفعل 
হলো।‏ 1545 


الطريق إلى الصرف ۱۳۹ 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি, অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী ০, এবং 
আইন-কালিমার তাকরার বা পুনরুক্তি ৷ 

ফা-কালিমার পূর্ববর্তী ০ এবং লাম-কালিমাকে ফাতহা দাও‏ -- افععال 
۱ ال এবং লাম-কালিমার পূর্ববর্তী আলিফ ফেলে দাও । এখন‏ 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি, ফা-কালিমার পূর্ববর্তী আলিফ এবং 
পরবর্তী ت‎ 

ফা-কালিমার পূর্ববর্তী ০ এবং লাম-কালিমাকে ফাতহা দাও‏ -- استفعال 
এবং লাম-কালিমার পূর্ববর্তী আলিফ ফেলে দাও। এখন «1 হলো |‏ 

এই বাবের অতিরিক্ত হরফ তিনটি, অর্থাৎ س۔ ت‎ - 

ফা-কালিমা ও লাম-কালিমাকে ফাতহা দাও এবং‏ -- انفعال 
লাম-কালিমার পূর্ববর্তী আলিফ ফেলে দাও ۱ এখন } £1 হলো |‏ 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি, অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী হামযাহ ও 
নূন। 

মাছদারের আইন-কালিমা ও লাম-কালিমায় ফাতহা দাও।‏ -- تفاعل 
হলো |‏ تفاعل এখন‏ 

এই বাবের অতিরিক্ত হরফ দুটি, অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী ৬ এবং 
পরবর্তী ألف‎ 

এবং শেষের 5 ফেলে দাও ।এখন‏ میم মাছদারের শুরুর‏ -- مفاعلة 
۱ فَاعَل 

এই বাবের অতিরিক্ত হরফ একটি, অর্থাৎ ফা-কালিমার পরবর্তী আলিফ | 

লাম-কালিমার পরবর্তী আলিফ ফেলে দাও এবং‏ -- افعلال 
আইন-কালিমা ও শেষ হরফে ফাতহা দাও ۱ 02 9! হলো |‏ 

যেহেতু এক জিনসের দুই হরফের মাঝে ادغام‎ আবশ্যক সেহেতু নিয়ম 
অনুযায়ী লামকে সাকিন করে পরবর্তী হরফকে তার মাঝে ইদগাম করো। এখন 
إفعل‎ | 


۱۳۰ الطريق إلى الصرف 

এই বাবের অতিরিক্ত হরফ দুটি, অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী হামযাহ এবং 
লাম-কালিমার পর অনুরূপ একটি হরফ | 

মাছদারের ইয়াকে আলিফ দ্বারা বদল করো আইন-কালিমায়‏ -- اف عیلال 
ও শেষ হরফে ফাতহা দাও। অতঃপর লাম-কালিমার পরবর্তী আলিফকে ফেলে‏ 
দাও। এখন (0.5 51 হলো।‏ 

যেহেতু এক জিন্সের দুই হরফের মাঝে ادغام‎ আবশ্যক সেহেতু নিয়ম 
হিসাবে প্রথম হরফকে সাকিন করে পরবর্তী হরফকে তার মাঝে ইদগাম করো | 
এখন إفعال‎ হলো ١ 

এই বাবের অতিরিক্ত হরফ তিনটি, অর্থাৎ ফা-কালিমার পূর্বব্তী হামযাহ 
এবং আইন-কালিমার পরবর্তী আলিফ এবং লাম-কালিমার পর অনুরূপ একটি 
হরফ। 
انعرال‎ -- মাছদারের আইন-কালিমা ও লাম-কালিমাকে ফাতহা দাও এবং 
লাম-কালিমার পূর্ববর্তী আলিফ ফেলে দাও | এখন ০৫2 9) TT | 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি (বা তিনটি) , অর্থাৎ ফা-কালিমার পূর্ববর্তী 
হামযাহ এবং মুশাদ্দাদ ওয়াও | 

মাছদারের আইন-কালিমা ও লাম-কালিমায় ফাতহা দাও।‏ -- افاعل 
এখন?)20! হলো ۱‏ 

এই বাবের অতিরিক্ত হরফ তিনটি, অর্থাৎ হামযা, ফা-কালিমার পুনরুক্তি 
এবং তারপর একটি আলিফ ۱ 

মাছদারের আইন-কালিমা ও লাম-কালিমায় ফাতহা ۱‏ -- افعل 


+ 
افمل‎ হলো | ہے‎ এবং 5 
এই বাবের অতিরিক্ত হরফ ভিনটি, অর্থাৎ,আইন-কালিমার তাকরার বা 


পুনরুক্তি। 


الطریی إلى الصرف ۱۳۱ 


| بيان آبواب الرباعي 


৮৮০৬)‏ مزید এবং তিনটি‏ رباعي مجرد এর মোট চার বাব। একটি‏ رباعي 
যথা - ۲‏ فيه 
لک Shs‏ افیا - 345 

নীচে প্রতিটি বাবের ماضي مطلق معروف. واحد مذکر غانب‎ এর 5 
বানানোর নিয়ম বলা হচ্ছে, ভালো ভাবে বুঝে ۱ 

এর‏ ماضي واحد مذكر মাছদারের শেষে ; ফেলে দিলেই ৬১৬‏ -- فعللة 
ছীগাহ হয়ে যাবে। যেমন 115‏ 

যেহেতু এটা رباعي مجرد‎ সেহেতু এখানে অতিরিক্ত কোন হরফ নেই। 

দুই লাম-কালিমার মধ্যবর্তী আলিফ ফেলে দাও । অতঃপর‏ -- انعنلال 
আইন-কালিমায় এবং দ্বিতীয় লাম-কালিমায় ফাতহা দাও। এখন L551.‏ 
হলো।‏ 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি, অর্থাৎ প্রথমে হামযাহ এবং 
আইন-কালিমার পর নূন | 

আইন-কালিমা ও প্রথম লাম-কালিমায় এবং শেষ হরফে‏ -- افعللال 
ফাতহা দাও। অতঃপর দ্বিতীয় লাম-কালিমার পরের আলিফ ফেলে দাও‏ 
হলো। অতঃপর ইদগামের নিয়ম হিসাবে দ্বিতীয় লাম-কালিমাকে‏ !155 
সাকিন করে শেষ হরফকে তার মাঝে ইদগাম করো ١ এখন 4441 হলো।‏ 

এই বাবের অতিরিক্ত হরফ দু'টি, অর্থাৎ প্রথমে হামযাহ এবং দ্বিতীয় 


লাম-কালিমার পরে অনুরূপ একটি হরফ | 
تفعلل‎ -- মাছদারের উভয় লাম-কালিমায় ফাতহা দাও। এখন 


5 হলো। 
এই বাবের অতিরিক্ত হরফ একটি, অর্থাৎ ফ-কালিমার পূর্ববর্তী 5 


۱۳۲ الطریق إلى الصرف 


মোযারে 25 বানানোর নিয়ম 

একথা তুমি জানো যে, مطلق معروف. واحد مذكر غائب‎ ৮৮১ থেকে 
مضارع معروف‎ বানানো হয় | 

নিয়ম এই যে, মাধীর শেষ হরফে TT দাও এবং শুরুতে হামযা থাকলে 
ফেলে দিয়ে علامة الضارع‎ যোগ করো ۱ 

-× চার হরফওয়ালা হলে علامة الضارع‎ মাযমূম হবে এবং শেষ হরফের 
পূর্ববর্তী হরফে কাসরাহ হবে ۱ যেমন 4) থেকে قعل‎ এবং } 5 থেকে 
يفل‎ এবং ৫০৩ থেকে 35৮6৫ এবং 0২ থেকে 2৮০6 

আর যদি মাযী চার হরফের কমবেশী হয় তা হলে علامة الضارع‎ মাফতৃহ 
হবে এবং শেষ হরফের পূর্ববর্তী হরফে কাসরাহ হবে। যেমন Jai) থেকে 
“J+ এবং 02871 থেকে ১১১০ এবং 3251 থেকে 32: এবং افعل‎ 
থেকে 54 (মূলতঃ 437 ) এবং Jd থেকে “J (মূলতঃ (یفعالل‎ এবং 
افعوعل-‎ থেকে ১55 এবং JES থেকে 1227 এবং 09322 
থেকে 41258; এবং 142 থেকে 01227 

আর যদি মাষীর শুরুতে ے‎ তবে শেষ হরফের পূর্ববর্তী হরফে ফাতহা 
হবে। যেমন 0555 থেকে 422 এবং 025 থেকে ৫202 এবং 05 
থেকে 31552 

957 (20৩ 04) এর ক্ষেত্রেও শেষ হরফের পূর্ববর্তী হরফে ফতহা 
হবে। যেমন 32৮85 ও 287 


০০০৮ كيف يبنى الأمر‎ 
فعل الأمر‎ ফেয়েলে মোযারে থেকে তৈরী হয় এবং আমরের প্রতিটি 


2৮ মোযারে-এর ঠিক ك‎ 2৮০ থেকে তৈরী হয়। যেমন আমরের واحد مذکر‎ 
حاضر‎ এর صيفة‎ মোযারে-এর ৮০৬ واحد مذکر‎ এর 2৮৮ থেকে তৈরী ۱ 


۱۳۳ إلى الصرف‎ sal 
নিয়ম এই যে, প্রথমে الضارع‎ ০১৩ ফেলে দাও ৷ অতঃপর প্রথম হরফটি সাকিন 
হলে শুরুতে হামযাহ যোগ করো। انعال‎ এর হামযাহ শুধু মাফতৃহ হয় এবং 
এটা 

. همزة القطع‎ পক্ষান্তরে অন্য সব বাবের হামযা মাকসূর হয় এবং সেগুলো 
همزة الوصل‎ 

মোযারের শেষে যাম্মা থাকলে তা সাকিন হয়ে যাবে এবং نون الاعراب‎ 
থাকলে তাপড়ে যাবে কিন্তু جمع مزنث‎ এর নূন পড়বে না। আর লাম-কালিমা 
হরফে 355 হলে তা পড়ে যায়। 


মাযী মাজহুল বানানোর নিয়ম 
একথা তো তুমি আগেই জেনেছো যে, মাধী মাজহুল তৈরী হয় মাযী 
'মারূফ থেকে | নিয়ম এই যে, শেষের পূর্ববর্তী হরফকে কাসরাহ দাও এবং শেষ 
یھی‎ 27 i 
থেকে آفیل‎ এবং ১ থেকে J এবং تنل‎ থেকে ০: এবং ০০31 
থেকে افتعل‎ এবং 1471 থেকে اسف‎ এবং 05 থেকে فعلل‎ 
যদি মাযীর ফা-কালিমার পরে ألف زائده‎ থাকে তাহলে তা ওয়াও হয়ে 


مب 


যাবে। যেমন فَاعَلَ‎ থেকে فوعل‎ এবং 0০65 থেকে ০০১৫ 


كيف يبني الضارع الجهول 
علامة মোযারে মাজহুল তৈরী হবে মোযারে মারূফ থেকে ۱ নিয়ম এই যে,‏ 
মাযমূম না হলে তাকে যাম্মা দাও এবং আইন-কালিমা মাফতৃহ না হলে‏ الضارع 
تنعل )قعل তাকে ফাতহা দাও। যেমন J থেকে ০4: এবং‏ 


۱۳ الطریق إلی الصرف 
৮০৩০৬ 0 ৬৮৩‏ کے ەر ر فس و 
থেকে 32457 এবং 3৯25‏ يتفعل এবং‏ یفتَعل এবং 24 থেকে‏ 


থেকে 42555 এবং) থেকে +)254 এবং 450৫: থেকে ماعل‎ 


এবং | থেকে 327 


ইসমুল ফা“ইল, মাফ “উল ও যারফ বানানোর নিয়ম 


مضارع معروف তৈরী হয়‏ اسم الفاعل ৮১3 ছাড়া অন্যান্য বাবের‏ مجرد 
যোগ করো এবং‏ ميم ৮৯০ এর স্থলে যান্মাযুক্ত‏ الضارع থেকে ۱ নিয়ম এই যে,‏ 


শেষ হরফে তানবীন দাও ۱ যেমন- +)১4/ থেকে مَفْعِل‎ এবং ৫52 থেকে 


৮৮১৫০ 2‏ و 
2 


|; এবং 3৯:72 থেকে مستَنعل‎ ۱ 
اسم الفعول‎ তৈরী হয় مضارع مجهول‎ থেকে ۱ নিয়ম এই যে, علامة‎ 
الضارع‎ এর স্থলে ¥ ميم‎ যোগ করো এবং শেষ হরফে তানবীন ۱ 


8 
৫4৮৯ চা 


যেমন-2% থেকে یتنعل - مفعل‎ থেকে J - 42554 থেকে 


ইত্যাদি।‏ تفع 

রয়েছে। এটা তোমরা‏ ميزان এর নিজস্ব‏ اسم الظرف এর‏ ثلائي مجرد 
নাই । বরং‏ میزان এর কিন্তু নিজস্ব‏ اسم الظرف জানো, এ ছাড়া অন্যান্য বাবের‏ 
যেমন-‏ - ميزان এর‏ اسم الظرف ই হচ্ছে‏ ميزان এর‏ اسم الفعول বাবগুলোর‏ 
এর অর্থ হলো- গোসল করার জায়গা |‏ 52 

নীচে আমরা ثلاني مزید؛ رباعي مجرد. رباعي مزید‎ এই তিন শ্রেণীর 
প্রতিটি বাবের সংক্ষিপ্ত ১ তুলে ধরছি ۱ এরপর নমুনা হিসাবে শুধু বাবে تنعل‎ 
এর পুর্ণাংগ سلسلة الأفعال‎ পেশ করবো ইনশাআল্লাহ ۱ 


الطریق إلى الصرف ۱۳۵ 


১০৫) : الاول‎ ০৩) 
) সম্মান করা الإكرام‎ ( 
او گت اوھ و تن تک‎ 
۱ ১১৪ على‎ 
E 755 


الباب الثاني : تفعيل 
( التعلیم শিক্ষা দেওয়া‏ ( 


সা‏ مھ 008 219 اه AE‏ مر رد 
ت 0 و 
على وزن 
2 ۴ 


مس ۔ مره ر 27 


08270257385 IS 


می 


1254 متمركت‎ 
Ai: JENS 
چس‎ করা 4521) 


۵ تم قھیں۔ وة ہیں و sur‏ مهم 
hE 29‏ تقل - LED AE HE ঠা‏ 
۰ 


علی ০১৪‏ 
তত পাজি তত‏ و ھ LLLP‏ ہے نے مہ ہے کم পতি তিক‏ ق 
فعل۔ بہت 2 فعل- يتفعل- تة J & 2 3 ۳ -J‏ 
الاب 191( : افتعال 


) পরিহার করা الاجْینابٔ‎ ( 


পাতা 2‏ و 0 ০০‏ وا و سم و ০ পাও‏ مه > يفي سس وحم এটি‏ 
রঃ ۰ 1‏ ۰ به 
|| ت l=‏ ۳ سا سی ۰ 
بسب جت 14 ہے رم ھا سی سم 


۱۳۹ الطریق إلى الصرف 
البابٌ الخامسن : Jas‏ 
( الاستقبال এস্তেকবাল করা‏ ) 
اشقبل۔ یستقیل- استقیل- 32 استقمل - مستفيل- مستقبلة 
على وزن 
استفعل - یستفعل - استفعل - يستفعل - استفعل - مستفعل - مشتفعل" 
الباب السادش : مفاعلة 
( المقائلّة লড়াই করা‏ ( 
الباب ০০1‏ : تفاعل 
পরস্পর ঝগড়া করা ৮ (‏ ( 
خاضع - পিস‏ تخو - یتخاصم - 709৯৪ 78০৯‏ متخا 
على وزن ۱ 
LEU ৬৮ ES 995‏ تقاعل- متفاعل- متناعله 
الباب الْثامِنٌ Jail:‏ 
( الانصراف ফেরা‏ ) 
1 


25৬‏ ے ہے و PN 2a. CFB‏ ان 
اتصرف۔ يتصرف - + - + - اتصرف- متصرف- + 


oe‏ و و 


على ورن 
ai 05501‏ + - + - انفعل- এ কন‏ )2 + 


الطریق إلى الصرف ۱۳۷ 
الباب التایع : افهلال 
( الاخمرار লাল হওয়া‏ ) 
a 2০ Bor ০০৮‏ 
احمر- يمر + - + - إحمر و احمرر- محمر- + 
علی وزن 
কি‏ 


هر ور 42021552875 + 


পা 


১5৯৪1: البابٌ العاشتر‎ 
) অত্যন্ত লাল হওয়া الاخمیرار‎ ( 


۱7۳ 


Es Pl وإخمارر-‎ s U3 مار" 20557 ا چوس‎ 


ez 


على وزن 
ت AS‏ ہی کے 
انل شال نت + اتفال তোমা‏ 


البابٌ الحادي ic‏ : افعیعال 
( الاخشیتان (কঠিন হওয়া‏ 


ہو ہے oft ও পাজি তা‏ و و یہد 


اخشوشن- یخشوشن- + - + - آخشوشن- ১০৬৯০‏ - + 
علی وزن 
70555 7528 + - + - افعوملد مفعوعل"- + 


01251: 255 الثاني‎ Sl 
(দ্রুত চলা 35831) 
+ اجلوذ - مود‎ - + - + BES اجلوذ-‎ 
على وزن‎ 


عر © م ہے ۰ Fine"‏ 
৮৫০55122555‏ 


الطریق إلى الصرف 
البابٌ ১1:56 3৩‏ 
ঝৌকা, মায়েল হওয়া 1531)‏ ( 

+ ان شاور‎ - + - 5৫33 
০১০45 
৯454-05-57 + إفاعَل- یال‎ 
32815558591 البات‎ 
( পবিত্র হওয়া 22 ) 
ارت ای وت وت‎ 220 
وزن‎ ৬৮৪ 


وی 2 ه 


انکر بقل 2# + - ال + LS‏ + 


باب الوّبایی dl‏ 


Foor سے‎ 


5005 
75 


وٹ ہا و ن e‏ وده ير دده : و 


بعتر- ب ی ৩‏ یئ ১‏ جو عكر 
আগত 21১৫০ নাতি‏ | 
فعلل۔ یفعلل- فعلل- یفعلل- فعلل۔ مفعلل۔ مفعلل 


۱۳۸ 


الطریق إلى الصرف ۱۳۹ 
০5৬০ ০1৮‏ الزید فيه 
Sil‏ الأول : افعتلال 
) الابرنشاق খুশী হওয়া‏ ( 


و ماله o‏ 5 


ابرنشق- یرنه + + - + - ابرنشق - A‏ - + 
তি E‏ 
افعنلل- يفم 448 + - + - فعنیر۔ مفعتلل- 


موس و 
MEE ভি‏ 


البابٌ الثاني : افعللال" 
IASI)‏ مو اعد 
او 28 + - + - اِنْفَعژو اقشَغرز- + 
على ور 

পরি 81208274121 


م 


ull‏ : تفغلل 
(জামা পরিধান করা 52 (‏ 
703০5 IR E cc EES জে শিপ‏ + 
على وزن 
ا ل Wi‏ - 
পেশ করা‏ سلسلة الأفعال EE UE EE পূর্ণাংগ‏ 
হচ্ছে। ভালভাবে মুখস্থ করে নাও |‏ 


۱۰ الطریق إلی الصرف 
باب 0 ۱ 


سل الاضی اتطلح اروت 
تین - SEs আহ‏ مقلع - এত‏ 


ہے ۳ مر هو "22057 
تقبلوا - تقبلن - تقبلتم - تقبلتن'۔ تقلا 


পি এট - টি‏ مرو ام 

2 ات ی مر مريو 62°72 في‎ ৯৬০৪ 

تقبلوا - تقيلن - تقبلتم - تقيلتن - تقبلنا 
7 


E ED‏ و کے که 
ست 0 = ~~ 0 RE‏ 2 سر ~ سس | 

۰ ورور ےڈ‎ 545 22৬ 
يتقبلون - بت 5 تتقبلون - .تتقبلن - نتقبل‎ 


الطريق إلى الصرف کے 


ی ۰ 


سلسلة الاضي লৈ‏ الجهول 


تسیل < یکر - পেন, - আত‏ ل ا 
للا + لے ملع ا HEY‏ و 
বা 6.৫ ০7৪‏ 


لم يتقبّلا - لم قبلا - সি‏ لم تختیلا - HALTS‏ 


ENE ALE 
5০) - LEI لن کل‎ - Ly - 05৬ 
لن لوا - لن تلن - لن تعقبل‎ - ১০০৬ -1958591 


مر ام চিতা‏ مت 3 পাপ‏ دك ناه 


لن بلا 2722 - لن تنقكبلا + لن تتتقبلا - لن تعقبل 


৬৩‏ فی الستقيل الجھرا 


00 - کل لن کل‎ - হও - তল 
هت‎ ۳ ৮85০) 5 ১৮৪5০ - 7 ای‎ ۳ রও 


Ly 7১০৪ ০ - ৯৫৫০৭ - ১৪০9 - MY 


سلسلة لام التوكيد مع النون الثقيلة في لان المعروف 


এরা 


রে‏ رسب ص 
مرمع ماج را رم و سے عو ভিত 1 4 6৩০০৫‏ 
۳ بای ےھ گر اہ as হি‏ اجک جح 1 
০০০‏ یھ ৮০০৫ নি ৫‏ ع ماي ررر ي ہی و 


سلسلة لام التوكيد مع نون | الثقيلة في الجهول 


ré 
0 


Ey - রিভিও -‏ - لا 


9 
5 
১৮৫১ 

গু 

9 

3 

۴ 
7 
نت‎ 
١ IS 
ل‎ 
|| 

9 

a 

8 

১ 
1 1 
[| 
۰ 
a 
2 
ل‎ 
1 
١ 


رک 
سے পভ‏ دس ھے۔ 44 | ہے ۔ لمم و 
لیتقبلوا ليتقبلن - تقبلوا - تقبلن J‏ 
رق سم و م 202022 ہچ“ > رر 
ليتقبلا - لتتقبلا - تقبلا - تقبلا - لنتقبل 


3 7 
51৪2৫2 EXE 62 ৭162৭‏ 25 
لجة az - J‏ ) ہے الاو ۔ Liz)‏ 5 ۳ ) 
ا 3 ۔ রে‏ 7 2 0 
26-2 ر ৯০০০০ PET‏ يهر ৬৮০০‏ 
ليتقبلوا - لیتقبلن - لتتقبلوا - لتتقبلن - لنتقب( 
یئ ن0 سی 2 po‏ 2 7 
سم و ۰۶ و مر يم سر ہے۔ 2 
ليتقبلا - lai)‏ 5ے مت > بت )2.2 - .2.2 
۔۔“ 5 سس ۳ 2 পা পা‏ 


سلسلة النهى العروف 
كل - لا تتفكل" - এ‏ - 
و 07ت 58 


لا یتقبلوا - لا یتقبلن 
সর‏ لا یلا - MEY‏ - لاتتقبّلا - 


سلسلة النهي الجهول 
EGS Ee ES‏ ا ور 


سر2 ہے "2G‏ 7 
MESS - ও‏ - لاتتتبلوا - لاتتتبلن - 
ولمع ومع 2৩৫৩০‏ محر 8 


لا قبلا - لاتقلا - لاتتبلا - لاتتقبلا - 


سلسلة اسم الفاعل 
عم পুরি তত‏ 3122 ورو 


تقل متقبلان ۔ متقبلون ۔ متقبله - متقبلتان 


الطریق إلى الصرف ۱۳ 


নীচের ফেয়েলগুলোর অর্থসহ পরিচয় বলো ١‏ ۱ د 


By - iL - 82‏ - 28245 - 1,675 - لقع রি‏ - کانوا 


HL‏ و2 ہ۔ 5 ০০৫০‏ ۳ ور كه 
E PE‏ ھت REE‏ کہ LET EE‏ س - 
ىهم و و oOo E FN‏ 
LD - 6৮৯৩ = 123 - ৮7৯৪৯‏ - و - لم ینهزما 
৩৩৫‏ لایجتمفن - لہ سی টি‏ - لایقاتلن - 2208 - 
کین تمه +০ তি‏ 3 وم 


২। নীচের প্রতিটি শিরোনামের জন্য Ji Jl تفعیل.‎ ০৮৪! 
28 থেকে একটি করে صيغة‎ বলো। 
غائب‎ ৬১১০ مضارع مجهول. جمع‎ 
لام التوكيد مع النون في الضارع العروف. واحد مذکر حاضر‎ 
SE الاضي المنفي بلم في الضارع؛ تثنية مذكر‎ 
النفي المؤكد بلن في الستقبل. تثنية مؤنث غائب‎ 
الأمر المجهول, جمع مؤنث حاضر‎ 
৩। অতি দ্রুত আরবী বলো। 
তোমাদেরকে কিছুতেই পাঠানো হবে না। তারা দু'জন শিখুক। তোমরা 
অবশ্যই ব্যবহার করবে ۱ কয়েকজন লোক যাদেরকে ডুবানো হয়েছে ۱ তোমরা 
কুলি করো ۱ তাদের বিরুদ্ধে যেন লড়াই না করা হয়। তাদেরকে প্রকম্পিত করা 
হয়েছে। সে প্রকম্পিত হবে। তোমরা লাল হয়েছো ۱ তারা শুভ্র হয়েছে। তারা 
পরস্পর পরামর্শ করে না। তোমাদের দু'জনকে স্বাগত জানানো হবে না। 


۱ الطریق إلى الصرف 
মুখস্থ বলো‏ سلسلة الأفعال ।.নীচের প্রতিটি মাছদার থেকে পূর্ণাংগ‏ 8 


220708 2 7 4 ১৮৯৫ re و ۴ 2 و هر و‎ el 
التدحرج‎ - ৯৮০৮] التصدیق - المحارية - الاستطعام - الزلزله ال لول‎ 
8 اي‎ পুলি و‎ 


2 ۰ চেন ei 5 2 ai 
- لامتحا‎ - Lp - الزخرقة - التقبل - الانهزام - الإطعام‎ - 


2 
৮2 
7৩৮০ جا ےصق‎ 
.- 


14৯1‏ = ان ا শে ৮‏ لوسك ماع 


۰ 
শত 


‘ect 
7 


جات ا جا کے اسیا مسا اتا ہے 


په 1 الاضی |] ودب" الى 7 1> ই‏ 


Pd 2‏ و 
Zoe 07 5 1‏ 
نس রি‏ سس us = ডিএ‏ 53 0 5 
বিটি নি রানার‏ ۳ 
۰ بک ° o‏ 9 
اجيبوا - اجين - اجبتم - .اجب - اجبنا 5 
7 1 2 رو ৯৩ ৫‏ و وم 
ন‏ 
احيبًا > اجیبتا ا | 9-9 اجبتما اچ ENE ۹ Lol‏ ان 
মঠ চি‏ بت ہے ات : ١‏ 
0 ہے e‏ 
35 ۱ 5 ۱ - ت 
রর,‏ سلسلة لضارع لعروف 
سور و سوہ وہ وو 
سا و 5 3 
হও ۱ 8‏ 
:۶8 1 ات ,2 
نت ج و ابه 


91351 الضرف ১65‏ 
جاب - تجاب -৩৩৪-‏ تجابین - ঠা‏ 
و 2 পি (srg সি?‏ و مور ےو 
یجابون - يجين - تجابون - تین - جاب 


صا م ” اوح 2 শে প‏ و 
یجابان - تجابان - تجابان - تجابان - نجاب 


سلسلة الاضي النفي بلم “ 4 4 العروف 
لم جب - لم یب - لم تب - পরাণ‏ میت 
لیوا - لم یجان - لم تیا - لم يجن - لم كِب 

سلسلة الماضي المنفي بلم في المضارع المجهول 
অন‏ - لم ع - পেত এপ‏ 
পিল?‏ - لیبن - লিন‏ لم جب - لم نت 
এ‏ 

سلسلة النفي المؤكد بلن في الستقبل العروف 
bind‏ - لن مجن - لن توا - لن تن - لن جيب 
سلسلة النفي ال کد بلن في الستقبل الجهول 


2 09 5 ا 
ل نباب - لن تاب - لن جات - لن تجابِي - لن أَجَابَ 


۶٦‏ الطریق إلى الصرف 
لن ”ابوا - 2০‏ - لن تاوا - HEY‏ - لن جات 
৬9-02-5508‏ 
سلسلة لام التوکید مع النون الثقيلة في الضارع العروف 
یجن - یمان - لمن ১৩:‏ ۰- 
یبال - نيبا - SUS‏ - لنجیبان - لنجین 
سلسلة لام التوکید مع النون الثقيلة في الضارع الجهول 
Ge‏ - لَیجینان - لتجابن - لُعَجَبْنان - Hed‏ 
EE‏ - لتجابانٌ - لتجابان - لنجاین 
سلسلة الأمر المعروف 


و 


ليجب کرد (ঠা তা‏ - لأب 


পট 


یا یی ভি‏ کات ن - ০৪‏ 


سلسلة الأمر الجهول 
ليجب - لحب - لتب - تَا - اجب 


এক - IED - لتجابوا‎ - IY - لیجابوا‎ 


لیجابا - لتجابا - لتجابا - لتجابا - لِنْحبْ 


الطریق إلى الصرف ۱۷ 


لا يجب - لا تج - لا تج - لا تچیبی : - لا ا 
7৮23‏ تن - EGY‏ لا تن - لا قبن 


لا جیا - لا تیب - لا ینا - لا نبا - لا نجل 


রা 
سس‎ ہ٦‎ 


পতি 


কাতার‏ ۵ت 


لا یجابا - لا تجابا - لا تجابا - لاتجابا - ৩৪১‏ 


کس تھا 


2 مارم ০‏ ”مهس 27 2 ور 51 
NESE‏ متجابون معان - مجایتان - مجابات 


بیان التعلیلات 


এর মূল হরফ‏ الاقامة 55۱ (ج- و - ب) এর মূল হরফ হলো‏ الاجابة 
৮) 559‏ - ي - এর মূল হরফ হলো()‏ الاطارة পক্ষান্তরে‏ (ق- و- م) হলো‏ 
(س- ي- এর মূল হরফ হলো (J‏ الاسالة 

এগুলো বাবে Jal এর মাছদার ۱ সুতরাং এগুলোর মূলরূপ হলো যথাক্রমে 
11555120151 0521 


۱٤۸‏ الطریق إلی الصرف 

এখানে ওয়াও-ইয়ার হরকতকে পূর্বের সাকিন হরফে দেয়া হয়েছে এবং 
হরকতটি ফাতহা হওয়ার কারণে ওয়াও-ইয়াকে | দ্বারা বদল করা হযেছে। 
এরপর দুই সাকিনের মিলনে হরফে 395 আলিফ পড়ে গেছে এবং তার 
পরিবর্তে শেষে : যোগ করা হয়েছে | 

এভাবে اجرب‎ থেকে (15! এবং তা থেকে (৮1 এবং তা থেকে £৬ 
হয়েছে। 59 (| থেকে 1911 এবং اه‎ 19৬1 এবং তা থেকে ৭৬! 
হয়েছে। 

এবার তুমি নিজে الانارة‎ ও الاراقة‎ মাছদার দুটির রূপান্তর বিশ্লেষণ করো | 

বাবে استفعال‎ এর 25531 ও 205231 সম্পর্কেও একই কথা। 

৩৬ ও 405 ফেয়েলদ্‌টির মূলরূপ ছিলো ৩১১ ও 1): তদ্রুপ 2:21 ও 
এ এর মূল রূপ ছিলো (52:34 ও 44১ - আশা করি তুমি নিজেই এগুলোর 
রূপান্তর বিশ্লেষণ করতে পারবে ۱ 

বাবে استفعال‎ এর 14521 ও اسْمَمَالَ‎ এবং 22551 ও ৩45 সম্পর্কেও একই 
কথা। 


e‏ و 


৩৯৮ এর মূল রূপ হলো (علی 535 مفعل)‎ ৩১৯৪ 

নিয়ম অনুযায়ী ওয়াওয়ের হরকত কাসরাহকে পূর্বের সাকিন হরফে দেয়া 
হয়েছে। ফলে 5১% হয়েছে। 

ছারফশান্ত্রের আরেকটি নিয়ম এই যে, কাসরাহর পর ওয়াও সাধারণত ইয়া 
হয়ে যায়। এই নিয়মে ০352 থেকে ০ হয়েছে। 

172 অর্থ পরিমাপ-যন্ত্। এটি: 20 اسم‎ এর শব্দ-মাপ হলো J - মূল 
হরফ হচ্ছে (১-)-+)সুতরাং শব্দটির মূল রূপ হলো 0175 

এবার তুমি শব্দটির তালীল বা রূপান্তর বিশ্লেষণ করো | 

3043 অর্থ প্ৰজ্বলিত করা ١ এটি বাবে إفعال‎ এর মাছদার ۱ মূল হনফ হলো 
(و-ق-د)‎ / 

এখন তুমি নিজে শব্দটির মূল রূপ নির্ণয়পূর্বক রূপান্তর বিশ্লেষণ করো | 

جوب বা শব্দ-মাপ হিসাবে 2:৯৫ এর মূল রূপ হলো‏ ميزان 


۱۹ الطریق إلى الصرفب‎ 
5 এর আলোকে ফেয়েলটির তালীল করো | 

ঠ এর আলোকে ۲۳‏ ور মূল রূপ হলো‏ بل 
হয়েছে। ۲‏ 
৩% ফেয়েলটির মূল রূপ হলো ০:54 - নিয়ম অনুযায়ী ওয়াওয়ের‏ 
হারকাত কাসরাকে পূর্বের সাকিন হরফে দেয়ার কারণে 0: হয়েছে। এরপর‏ 
কাসরা-পরবর্তী ওয়াওকে ৬ দ্বারা বদল করার কারণে (২২ হয়েছে। এরপর দুই‏ 
হয়েছে। ( অবশ্য তালীলের দ্বিতীয় ধাপে‏ بین সাকিনের মিলনে এ পড়ে গিয়ে‏ 
কে ফেলে দেয়া যায়৷.)‏ راو দুই সাকিনের মিলনবশত‏ 

প্রশ্মমালা 

১। $4)1 মাছদারের مَادة‎ 3 মূল হরফ কি? এবং কোন কোন নিয়মের 
‘ভিত্তিতে তাতে تعلیل‎ হয়েছে | 

২। له اد‎ এ و‎ আয়াতস্থ ফেয়েলটির রূপান্তর বিশ্লেষণ করো | 

9,১১১ ০৯,25 7১ 5787 এ বাক্যের ফেয়েলটিতে তালীল‏ الله ۱ د 
বা রূপান্তরের সূত্র কি?‏ 

8 | 4৯1 $41.551 এখানে ফেয়েলটির মূল রূপ কি ছিলো? এবং তাতে 
কয় ধাপে রূপান্তর সম্পন্ন হয়েছে? 

© | أمام ره‎ 201424 এখানে ফেয়েলটির রূপান্তরের ক্ষেত্রে প্রথমে 
কোন নিয়ম এবং দ্বিতীয় ধাপে কোন নিয়ম প্রয়োগ করা হয়েছে? 

৬। 5/5 ও 52 শব্দদু'টির 29105 বিশ্লেষণ করো। 


) الإلقاء ) ناقص الياء‎ ফেলে দেয়া, বাবে ইফ “আল 


, RAN 


He القن - أ‎ - taf 


No.‏ الطریق کت 


۶ رو 


سلسلة الماضي الطلق الجهول 
نپ نر 
হা‏ ات - Ki‏ لب 
এ এ এ‏ فک - این 


سلسلة الضارع الطلق العروف 
لقن 2৫‏ تلو “تلقن - لقي 
یا - تیان ১৮7‏ تیان - نلقي 


تج 
۳ - لقن - لقوق a‏ - تلقی 
৩৩‏ - تیان - Lil‏ - تلقیان - نلقی 
سلسلة الاضي النفي بلم في الضارع العروف 
لمي - لمت - এটিএন‏ 
لم یلوا - لم یلیب - لم تلا - لم تلقن - لم تلق 


سلسلة الماضي النفي بلم فی المضارع المجهول 
Gin‏ - كلق - لم كي - ভাত - Ars‏ 
٠‏ لم يلقوا - لم بلقي - لم تلقوا - لم کلف - لم تلق 


الطریق الی الصرف No)‏ 


اسلسلة النفي المؤكد بلن في الستقبل العروف 
لن لقي - لن تلقي - لن كلقي - ০৪৪৩‏ لن اي 
)7195 لن ”يلقن - لن تلقوا - لن تلقان - لن لقي 


سلسلة النفي المؤكد بلن في المستقبل المجهول 
لن”يلقى - لن تلقى - لن کلقی - পেটা‏ لن ألقى 


لن يلوا - لن لقن - لن لقا - لن تلق - لن تلقی 
৮৩‏ - لن لفيا - Ly - 8৮০‏ - لن نلقى 


سلسلة لام التوكيد مع النون الثقيلة في المضارع 221 


hs তি 
علق - لین‎ এ - 575) 
৮০৬৮৫ ي ي 62047 هو وم‎ 92920 
لیلقینان - لتلقن - لتلقینان - انلقن‎ - 2০ 
72 তি مه ر و رمة م 0 روه‎ 


- لتلقِيان - لتلقیان - لتلقيان‎ ১ 


سلسلة 3م العو كيد مع انون اي الضارع الجھول 


وروش بے ہر همم ৪০৬০৫ এটি‏ ےک“ 
اتی > للقن < كلقي + لعلفی - للقن 
ود রি]‏ مهو e 81 ০ ধর্মী‏ 


UL) - - لتلقون‎ - 3 রি 


se‏ ت - کا + - SUAS‏ - للقي 
لیلق - لتق ২. ১89‏ 

بل ات تن الراك و - نلق 
لب এ3-‏ الات العا لتلق 


7 الطریق إلى الصرف 


al 00‏ 2 الأم و 
পে 34-4-90‏ - 


টিন -‏ لم وم 


لیلقوا - ৩৬০৬]‏ - را - لقن - 55 
البلا - للع - اقا = لاح ئل 


81 النهي العروف 
3 - لا لق - উরি‏ - لا تلق - لا لق 


لا یلوا - لا يلقين - LAYS‏ - این - لا لي 
Gy এ‏ - لا تلقيًا - لا تلقیا - لا نلق 


٠‏ سلسلة النهي المجهول 

রি রত وب رف‎ ৩১ 
سم ہت‎ 
سلسلة اسم الفاعل‎ 


2৯0৮‏ یات 


EL - sl - রি চু ملق - مان‎ 


لسلة اسم | لمفعول 
لی - ملقیان - HAL‏ - ملق - ملقاتان ০০৪৫-‏ 


নাম রাখা, বাবে 9۴8۹۹۰) 2) ناقِصٌ‎ ( £2..2] 


لسلة ا ماضی الطلق العروف 


ےن هه ৫৯৪০‏ 6 9 ,5 
77 سجمسبے “> سمسیا > سمس TT‏ ئ 


1 


الطریق إلى الصرف ۱5۳ 


26 FIG, aer 5 থে 
ھی متا‎ E 


تا - کا (৩০৪০_‏ رہ (৫৫‏ 
سلسلة ا il‏ الجھول 


pds‏ مو وت ہ52 رو 
مرا - سمين - سمیتم تین 2227 


و 


موی _ موم ٹیر OTS‏ ت 


مکی + 3 ৫০৮৫ EX‏ ۶ > یہ 
سلسلة الضارع الطلق العروف 
এ Le‏ 72 ۱ 
روه _ ري etl 7 a‏ 
E = 11 2১৯০‏ او 


۳ [ 2 0 

2 سے سا م اا 9ھ রা‏ 

یسمی تسَمی - یی توب | 
og‏ هر هد 2৯6 2 cord‏ م رل 


5 لة الاضي الف يلم + رس ضرف 
لم سم - لم تم - لم تسم ৮০‏ ۱ 
is - 9৫৫ 20 - 7 7‏ ار میں رط 


নি‏ دوس و ৩০৭‏ لم نسم 


4 اد 


تا الماضي المنفي بلم في 415৩‏ 


শির‏ لم نتم - لم تسم ,لم تي - لم سم لاعس ا 


لم سوا - পে‏ لم توا - لم تسج - لم فس رن 


الطریق إلی الصرف 


الم يسنا - لم تیا - لم لیا - Cin‏ لم نسم 


سلسلة النفي المؤكد بلن في المستقبل المعروف 
و تعقو هأ عق سر تی مقن سان اق 
لن سوا و سار کا - لن نسي 
এসি ভগ‏ لن تسيا - لن قبا - لن تي 


جا وروی شس نووا 
ہہ یسر وس دن ا 


02052215271 

৬০-০৫-6585 CET CE) 

রি 
۰1 8248 رة م کے و‎ 2 

2৫৩৫ ۳۲ 7 £02005 - 2 


রি کیان‎ - SUES - سيا‎ 27 £2 4 


৮5 


A‏ ع 2 000 ৮০৩ 2 6৫৫০ ডি‏ لا 
256০০‏ ريه ع rt‏ رد رم و نے 
ليسمون -لیسمینان - لو - یاه - ০৬৮০০)‏ 


০225 ৮০০৮৫ 


.: 2 ৮০০ ৮০ و‎ ৮6০০1 
441 - اعشمیان‎ - ৯০৪2 - لیسمیان - لتسمیان‎ 


22 কত 

سم لقم - سم 2 
له رو 15 موه 2০০...‏ 

ہے تر کت 


الطريق إلى الصرف ১০০‏ 


سلسلة الأمر المجهول 
لیے لحم خرف تک الاسم 
1৮৪৫ 2)‏ ل هرق 9- -)2 15642 - ل 26 
سب - تب - رش - رت ار 


১০ পি 

لا یشم تلا سل لا - لا اسم 
টিন (225‏ - لا 7 তি‏ 
HO‏ ا یا ل 225 

রি 

৮27 220‏ 22 سج 

22712 চা উরি 
ہم لس‎ 2 ৮০ - عرض‎ 33 
টি وا - لا تین‎ OE 
223 - لا بسنا - لا تسیا - لا گیا - لا تا‎ 


سلسلة کت و 


سلسلة اسم | Jail‏ 


SET او سیا - مسون - مسا - اتان‎ 
ক্রয় করা, বাবে ইফতি“আল ( 5৮1,১50) 21553 


.21 الاضي الطلق. العروف: 
55297 


0۔٥ ৬৮০৬‏ 9 م و مه ےھ 
EX‏ بت e‏ وار اس اہ رک تی کر نت 


۱9۹ ۲ الطریق إلى الصرف 
- اذ 


ا شعرو| اشترین 92557725917 - میرن 


1551 (22221752917 6297 US 


৪1245‏ الاضي الطلق الجهول 


“৫1‏ ا2 نے 1 1 ۰ ۶ و و و 

৩2৫31 ৮287 شتری - اشتریت - اشتریت‎ 
পা প 

০৪৯৩৩ رو ور وي‎ ৬৬ 


ملک ای الظلق العروف 


৫০‏ - تشتري - شري - شیر - أشتري» 
৫০৮৫৩ ৫৮৫৬৫ ৫52৫০‏ كاوج 29 ST‏ ره 
یشٹرون > يسترين > سترون OT‏ سترین - لستري 


৯০৫5৫০০৩৫27 کے تسه کو ہے کو اه‎ এর 
تشتریان - تشتریان - تشتريان + نشتري‎ - 9৬৪ 


7 الضارح الطلق الجهود ‏ 


শট‏ + یاب ر 
یشتری - تشتری - تشترق 227 4৪‏ 


ماو ره ৮৫৩ ০০৫‏ ہے ٩‏ ,م۱ 
یشتروا سی ی 
wR ۳ ১৫৬০‏ ہ في 
یشتریان - تشتریان 935 - تشتریان - نشتری 


سلسلة الاضي اي بل في الضارع العروف 
لم يشر تد لمر لو ارو کے 
لم وا - Lp চিন‏ الم 
27 مک Wid‏ لم برها - لم تشر 


کے تر - ل تق مت 


ےہ 7 


لم یشتروا - يسترين 30445 5 a‏ 2 7 - لم تشر 


الطریق إلى الصرف ۱5۷ 
لم یشترا - لم تشتریا ৪৪০‏ - لم تشتیا - لم نکر 
سلسلة اتف الک بل ہک 
7৫2০‏ لن تشر - সি‏ لن تشر - لن এস‏ 
ل - لن تشترین - 525০)‏ 
لن یشترا - ৮৮৯৩ - SY 58৪‏ - لن نشتر 
سلسلة النفي المؤكد بلن في المستقبل المجهول 
لن یشتری - لن تشكرى'- 5288০174৮89‏ لن أشترى 
لن د 5 بشکروا - ৩22.‏ سے 1372 - لن تشٹرہ مور ات ৪১:৫০)‏ 
تیا - شك - لن شترا - لن 5০ - UES‏ 
سلسلة لام التوکید مع النون الثقيلة في الضارع العروف 


7 2 کے کے ری ra‏ 7 اس 2 ৫‏ ان .7 
2549 - لتشترین - HAS‏ 7 ستٹرین 
85240 مور 5 এ‏ 


et 78222‏ تفا - تین 
EEE SUES - 3453‏ لن 


سلسلة لام التوکید مع النون الثقيلة في الضارع الجهول 
ليشكرين - لتشترین یر ০০‏ 
لیشترون - 6 لتشترون - لعشترینان - SEES‏ 


227 9 یب 


ی 6252 5 ১৫০৪‏ 62527 02552 
21 الأ العروت 


ہھ 


১১2১ - اشترو:‎ - (৮5 - لیشتروا‎ 
৫52 نا‎ 4241 - 25, 5529 - 259 


১২ 


۱9۸ الطریق إلى الصرف 


নিজে]‏ )£0 ۳ رس ۳ روا E‏ - 2 کے 
ل ۳ ہت ۔ ل یا 7 9 


سوہ م۴ 
লি‏ - لا تشتر - لا تشتر - لا تشتر يي - لا এসি‏ 
لا £ كوا - ل لين 52363142537 بْنّ - لا نشتر 


তা 


یشتریا - لا تشكّرًا - لا تشتریا - لا تَشمَريَا - لا نشتر 


৮৮৫০০ ,‏ 
AY‏ - رہ یر - لا اڈ 


০০০৫ 2৫ 


2-7 ০০৫ 92 o» 
AY لا یشترا - لا يسكور بن - 17253 = 4253 د‎ 


لا یشترا ل 2 لا تشتریا - لا LES‏ لا نش 


سلسلة اسم القاعل ٠‏ 


215 ৭৩ وم 5 2 رم»٠ رمم‎ ৫4 
مَشْکَرَون۔ 18422574885 - مشعريات‎ + ৩৩০ - 2৭৯৯০ 


3 یہ اج 


ঠী ০৫৯৩ عر ار تی‎ ৫৩০ 
مستری - مشتریان - مشترون - شترا - مشتراتان < مشبريات‎ 


১। নীচৈর মাছদারগুলো থেকে পূর্ণ سلسلة الأفعال‎ মখস্থ করো ۱ 
الترییة + الإرضاء.‎ ১০৪৮২ - الإخفاء - الانتهاء - الابقاء‎ 
২। অর্থসহ নীচের صیفه‎ গুলোর পরিচয় ۱ 


الطریق إلى الصرف ۱۹ 
নি‏ ملق - مشتری 25 ی روا 
مر 2 1 3 
دک کے اھ یلع - لر - مض , 

৩। আরবীতে বলো - 


তুমি অতি অবশ্যই প্রতিপালন করবে ۱ আমরা 38 করেছি। COT 
দুজন গোপন করতে ۱ শেষ হয়নি। তারা দু'জন খরিদ করবে না। সে অতি 
অবশ্যই অবশিষ্ট রাখবে ۱ একজন সস্তৃষ্টকারী | তাদের দু'জনের নাম রাখা 
হয়েছে। তাদেরকে নির্বাচন করা হয়েছে। যাদেরকে সন্তুষ্ট করা FF | 
8 ۱ অর্থসহ নীচের 2৯০ গুলোর পরিচয় বলো। 
كنتم تَحفْظونَ - لِیدوگُوا - لقن - تام‎ ০1940571078 - سفوا‎ 
A - ১৯৪৮ مات‎ - ১4০7 2৭ -192 - يلبقت - سقت‎ 
کا ا‎ ০৬০৮ 5 - 27108 
6 । আরবীতে বলো- 
আমাকে ডাকা হয়েছে। তুমি টেনে নিতে ۱ তারা দু'জন অতি অবশ্যই 
প্রতিপালন করবে ۱ তোমরা লম্বা করো না। যাদেরকে কাঁদানো হয় ۱ আমাকে 
যেন পাঠানো হয়। তোমাদেরকে কীদানো না হোক। তোমরা দু'জন নিক্ষেপ 
করো ۱ হাসছে এমন কয়েকজন পুরুষ | 
৬। নীচের প্রতিটি শিরোনামের জন্য উপরের মাছদারগুলো থেকে. একটি 
করে ফেয়েল বলো। 
لام التوكيد مع نون التوكيد في الستقبل المجهول؛ جمع متکلم‎ )١( 
اضی ا مطلق العروف, واحد مؤنث غائب‎ (OY) 
SE النهي العروف. جمع مؤنث‎ )۳( 
الأمر الجهول. واحد مذکر غائب‎ (6) 


بیان التعلیلات 
বা শন্দমূল হলো যথাক্রমে -‏ مادة 7:53 ৫১,- 42 ফেয়েল‏ 
সুতরাং 51 এর মূল রূপ হলো -‏ (ش -ر - ي ) ও‏ (ل - ق دي ). 


.۱5 الطريق إلى الضرف 


( Sl على و و‎ yl এবং $451 এর মূল রূপ হলো - (علی وژن‎ 31 
(955 এখানে ফাতহার পর মুতাহাররিক ইয়াকে আলিফ দ্বারা বদল করা 
হয়েছে। 7 

ডি‏ ض - و ( ও ০১: ফেয়েল দু'টির শন্দমূল হলো‏ آرضی 
نی যা‏ 05 ( س - م - و ) 
ای رو کو سو LUE‏ کر کا ا 
দ্বারা বদল করা হয়েছে। ফলে ০1 ৩9%‏ ألف দ্বারা, অতঃপর‏ یا ء কে প্রথমে‏ واو 
থেকে ০ ও হয়েছে এবং তা থেকে ০১ ও ০৫ হয়েছে।‏ 

এবার তুমি নিজে ১ - ৮% - اضطفی‎ -" = ইত্যাদি ফেয়েলগুলোর 
তালীল বা রূপান্তর বিশ্রেষণ করো | | 


۳ | 
۵ 6 رز 


৬৮৮)‏ - نو - ৬) ফেয়েলগুলোর 3:591 হলো‏ - سم -راشطفت 
ও 5% ফাতহার পর চতুর্থ বা তার পরবর্তী স্থানের ওয়াও-এর নিয়ম‏ 
অনুযায়ী উক্ত ওয়াও প্রথমে ইয়া এবং পরে আলিফ হয়েছে। এরপর দুই‏ 
ও 3৮০‏ ارس - সাকিনের মিলনে আলিফ পড়ে গিয়ে যথাক্রমে ০৫‏ 
হয়েছে।‏ 
ফেয়েলটি মূলতঃ £2 ছিলো। থে কাসরার পর লাম-কালিমার‏ بز م 
হয়েছে । অতঃপর যাম্মা£কাসরার পর মাযমূম‏ یی د ওয়াও-এর নিয়মে‏ 
এভাবে +% থেকে ০%‏ یحو ওযা ওয়ান বিয়ে‏ 
এবং তা খেকে ৮ হয়েছে।‏ 

পক্ষান্তরে ₹5০:যেহেতু মূলত بلقي‎ ছিলো সেহেতু এখানে এক ধাপেই 
রূপান্তর সম্পন্ন হয়েছে। 

এবার তুমি নিজে ني‎ ১৫৫৩ ও $৮ ফেয়েলদু'টির রূপান্তর বিশ্লেষণ করো। 

১৫৪ ও ক] ফেয়েলদু'টিতে কোন তালীল হয়নি, পক্ষান্তরে ০:27 ও 
০) ফেয়েলদু'টিতে একটি তালীল হয়েছে, অর্থাৎ কাসরার পর লাম-কালিমার 
ওয়াও, ইয়া দ্বারা বদল হয়েছে। : 

মূলত 11221 ছিলো প্রথমতঃ কাসরার পর লাম-কালিমার‏ آرضوا 
ওয়াও-এর নিয়ম অনুযায়ী 1৯:০7 হয়েছে,। দ্বিতীয়তঃ কাসরা ও ওয়াওয়ের‏ 


الطریق إلى الصرف ۱۱ 


মধ্যবর্তী ہہ‎ হয়া-এর নিয়ম অনুযায়ী ইয়াকে, সাকিন করে পূর্ববর্তী 
কাসরাকে ×× দ্বারা বদল করা হয়েছে, ফলে اب‎ হয়েছে। তৃতীয়তঃ দুই 
সাকিনের মিলনে ইয়া পড়ে গিয়ে হয়েছে 

পক্ষান্তরে টা ফেয়েলটি মূলত 1320 ছিলো । পরবর্তীতে 132৮ এর 
অনুরূপ তালীল হয়েছে। 

অর্থাৎ 1,5, এর তালীল হয়েছে তিন ধাপে, আর 12 এর তালীল হয়েছে 
দুই ধাপে ۱ কেননা প্রথমটিতে ওয়াও পরিবর্তিত হয়ে ইয়া হয়েছে, পক্ষান্তরে 
দ্বিতীয়টিতে ইয়া মূল হরফ রূপেই বিদ্যমান ছিলো ।' 

এবার তুমি নিজে سرا‎ ও 1231 ফেয়েল দু'টির রূপান্তর বিশ্লেষণ করো | 
إصْطِفاء. اشْتراءً. ارضاء, القاء‎ মূলত راضطفاوا. اشترايًا . إرْضاوًا. إلقايًا‎ 
ছিলো ۱ এখানে ألف زائده‎ এর পর ওয়াও-ইয়া হামযা হয়ে ۱ 
255৫ মাছদারটি মূলত يمره‎ ছিলো এখানে কাসরার পর লাম-কালিমার 
ওয়াও, ইয়া দ্বারা বদল হয়েছে। 

باب ছিলো ۱ €1$ ও‏ ملق মূলত 2 ছিলো এবং 3৮ শব্দটি‏ امرض 

جو جو وج تھا مھ وج کل 
বিশ্লেষণ করো |‏ 


১১০৫ মূলত مرضوون‎ ছিলো । প্রথমত লাম-কালিমার ওয়াও ইয়া হয়ে 
مرضیون‎ হয়েছে ۱ এরপর 5545 এর তালীলটি দেখে তুমি নিজেই অবশিষ্ট 
রূপান্তর বিশ্লেষণ করো। ۱ 


একইভাবে مشٹرونء عون مرن‎ শব্দগুলোর রূপান্তর.বিশ্রেষণ করো | 
الإلحاق‎ 


ছারফ শাস্ত্রের একটি গুরত্বপূর্ণ বিষয় হালো نار‎ - এখানে আমরা 
ইলহাকের পরিচয়, উদ্দেশ্য এবং ইলহাকের বিভিন্ন ওজন সম্পর্কে আলোচনা 
করবো। 


ل الطریق إلى الصرف 


তোমরা জানো যে, ثلاثي مجرد‎ এর ফেয়েলকে لائي مزيد‎ এর বিভিন্ন 
75547575775 
থাকি। যেমন ৫৮ থেকে - خر - تخرج - استخرج‎ - zi 

5551 0 থেকে قبل - قبل - بل - ابل - قابل‎ - {5 ইত্যাদি ١ 

একথাও তোমরা জানো যে, এখানে نلانی مجرد‎ এর সাথে যে হরফগুলো 
যুক্ত হয়েছে সেগুলো অতিরিক্ত হরফ, মূল و‎ অন্তর্ভুক্ত নয়। মূল হরফ 
আগেও যেমন তিনটি ছিলো এখনো তিনটিই রয়েছে। তবে আগে ছিলো لاني‎ 
مجرد‎ - এখন হয়েছে مزید‎ ৮১৯৪ 

পক্ষান্তরে কখনো কখনো مجرد‎ ১৬ এর মাঝে একটি হরফ যোগ করে 
তাকে رباعي‎ এর অন্তর্ভুক্ত করা হয় ١ এখানে যুক্ত হরফটি অতিরিক্ত নয়, বরং তা 
মূল হরফের অন্তর্ভুক্ত । ফলে শব্দটি আগে ছিলো لانی مجرد‎ কিন্তু এখন হলো 
ملحق بالرياعي‎ ( বা রুবাঈর সাথে যুক্ত ) | 

যেমন شمل‎ ) অন্তৰ্ভূক্ত করলো ( ফেয়েলটি হচ্ছে ثلانی مجرد‎ _ এটাকে 
مجرد‎ ০০৬) এর ওজনে আনার জন্য লাম-কালিমাকে পুনরুক্ত করে 3155 (দ্রুত 
করলো ) বলা হয়। 

তদ্রাপ قعس‎ (পিছনে গেলো ( ফেয়েলটি হচ্ছে مجرد‎ $১৬ - এটাকে 
رباعي مزید‎ এর 00:24 ওজনে আনার জন্য তার লাম-কালিমাকে পুনরুক্ত করে 
HSE +4551 (পিছনে গেলো ) বলা হয়। এই যে مجرد‎ ১১ এর সাথে একটি 
হরফ যুক্ত করে তাকে ( مجرد أو مزيد‎ ) ৮৪৬১ এর অন্তর্ভুক্ত করা হলো 
এটাকেই إلحاق‎ বলে ۱ আর এ ফেয়েলটিকে ملحق‎ ۱ 

দেখো, 98 শব্দটির জন্মই হয়েছে চার হরফবিশিষ্ট অবস্থায় ۱ সুতরাং এটি 
` হলো প্রকৃত ১৮ رباعی‎ - পক্ষান্তরে 10 ফেয়েলটি মূল অবস্থায় ছিলো এ 
5 পরবর্তীতে এটাকে رباعي مجرد‎ এর ওজনে আনার জন্য তাতে একটি হরফ 
যোগ করা হয়েছে। অথাৎ লাম-কালিমাকে পুনরুক্ত করা হয়েছে এবং ۶ 
থেকে চতুর্মূলে রূপান্তরিত করা হয়েছে। সুতরাং 75 হলো প্রকৃত ১০ رباعی‎ 
আর 4145 হলো ملحق بالرباعي الجرد‎ (রুবাঈ মুজাররাদের সাথে যুক্ত ) 

একই ভাবে দেখো, £2 শব্দটির জন্মই হয়েছে মূল চার হরফ এবং 


الطريق إلى الصرف ٣۳٣‏ 


আতারক্ত দুই হরফবিশিষ্ট অবস্থায় ١ সুতরাং এটি হলো প্রকৃত رباعي مزید‎ - 
পক্ষান্তরে 3! ফেয়েলটি মূল অবস্থায় ছিলো 5 - পরবর্তীতে এটাকে ا‎ 
مزيد‎ ৪৩) এর ৫58! ওজনে আনার জন্য লাম-কালিমাকে ۳ করে 
پت‎ চতুর্মূল করা হয়েছে এবং অতিরিক্ত রূপে ألف‎ ও نون‎ এদু'টি হরফ যুক্ত 
করা হয়েছে। 

সুতরাং (28৮1 হলো প্রকৃত رباعي مزید‎ আর $5! হলো ملحق بالرباعي‎ 
الزید‎ ( বা রুবাঈ মাযীদের সাথে যুক্ত ( 

অবশ্য কোনটা আসল রুবাঈ আর কোনটা ملحق بالرياعي‎ সেটা তুমি 
বুঝতে পারবে যখন আরবী ভাষার গভীর জ্ঞান অর্জন করবে | 

উপরের বিশদ আলোচনার পর এবার আমরা এভাবে 3৬! এর পরিচয় 
দিতে পারি। 

ইলহাক অর্থ - অতিরিক্ত হরফ যোগ করে কোন শব্দকে رباعي‎ এর ওজনে 
রূপান্তরিত করা ।' রিনা 

যুক্ত হরফটি মূল হরফ রূপে গণ্য হয়ে থাকে | এবং ৮৬) এর ওজনে 
রূপান্তরিত শব্দটিকে ملحق بالرباعي‎ বলে 1 যেমন - 
915 হচ্ছে ملحق بالرباعي آلجرد‎ এবং এ হচ্ছে ملحق بالرباعي المزيد‎ 

এর কয়েকটি প্রসিদ্ধ ওজন এই -‏ ملحق بالرباعي الجرة 


eed 


345 যেমন 029 1 
324. যেমন ৮2 ) এখানে 2 এর সাথে একটি ইয়া যোগ করে 


ত্রিমূলকে চতুর্মূলে রূপান্তরিত করা হয়েছে। ) 
0556 যেমন 554% (স্বর উচ্চ করলো | এখানে + এর সাথে ওয়াও যোগ 


করে ত্রিমূলকে চতুর্মূলে 2 ত করা হয়েছে। ) 

০৫ যেমন توب‎ ) তরজমা করলো। 5; এর সাথে ০ যোগ করে 
ত্রিমূলকে চতু মূলে রূপান্তরিত করা হয়েছে। ) 

ইলহাকের উদ্দেশ্য 


ইলহাকের একটি উদ্দেশ্য হলো নতুন অর্থ সৃষ্টি করা । যেমন {££ এর অর্থ 


٦٤‏ الطريق إلى الصرف 


‘অন্তর্ভুক্ত 77, কিন্তু ৬.1 এর পরে نشلل‎ এর নতুন অর্থ হলো, দ্রুত 


۱ 
| و‎ রর 
করা ۱ যেমন تس‎ এর অর্থ পিছনে গেলো ۱ مس‎ ও একই অর্থ প্রদান করে। 
এখন একই অর্থের দুটি শব্দ হওয়ার কারণে প্রয়োজন মত যে কোনটি ব্যবহার 
চি 7 
::_ ইলহাকের আরেকটি উদ্দেশ্য হলো সংক্ষে ক্ষেপণ। যেমন ৮ শে এর 
সংক্ষেপ হলো ৬4৯ এবং ০৮০০ এর সংক্ষেপ হলো جورب‎ এবং فعل‎ 42 
ر‎ 04 এর সংক্ষেপ হলো £64 এবং قال لا ول و لا رة إلا بالل‎ এর সংক্ষেপ 
হলো 5,5 ইত্যাদি৷ 
একথা তোমরা জানো যে, আসল ১ رباعي‎ এর শুরুতে ০ যোগ করে 
তাকে رياعي مزید‎ এ রূপান্তরিত করা হয়। যেমন 744 থেকে 7৯৮৮ - একই 
ভাবে ملحق بالرباعي الجرد‎ কেও শুরুতে ت‎ যোগ করে ملحق بالرباعي الزید‎ এ 
রূপান্তরিত করা হর ۱ যেমন - 
৩4 থেকে 442 এবং 54৮ থেকে توب‎ এবং ০5: থেকে 5: 
. এবং 45 থেকে تسول‎ এবং ০৮১৫ থেকে 4:4 এবং مکی‎ থেকে سکن‎ 
প্রশ্নমালা 
১। الحاق‎ এর পরিচয় বলো। 


নি রাকা বিরান‏ بش یو چوس سج 


অতিরিক্ত হরফ রূপে ۱ 
خرج | تا‎ এর সাথে | যোগ করে أخرج‎ করা হয়েছে: কিনতু এটাকে ٦ ۲ 


বলা হয় নাকেন? 

কে এ তে রূপান্তরিত‏ ثلائی । এখানে হরফ সংযুক্ত করার উদ্দেশ্য কি‏ و 
এ রূপান্তরিত করা ?‏ ثلائي مزيد কে‏ ثلائي مجرد করা, না‏ 

2 | جهرر‎ - এখানে সংযুক্ত হরফ কোনটি এবং এই সংযুক্তিকে 541 বলা, . 
হবে কেন? 

'৬। 3৬ এর উদ্দেশ্য উদাহরণ সহ আলোচনা করো। 


